ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ (র) 


সহীহ মুসলিম 


[পঞ্থতম খণ্ড] 


https://archive.org/details/@salim_ _molla 


http://IslamiBoi.wordpress.com 
প্রকাশক 


এ. কে. এম. নাজির আহমদ 
পরিচালক 

বাংলাদেশ ইসলামিক সেন্টার 
কীটাবন মসজিদ ক্যাম্পাস 

নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১০০০ 


ও 
[নল 


বাংলাদেশ ইসলামিক সেন্টার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত । 
ISBN 984-31-0930-9 set 


প্রথম প্রকাশ 
যুলকা'দা ১৪২২ 
মাঘ ১৪০৮ 


জানুয়ারী ২০০২ 


নির্ধারিত মূল্য : একশত পঞ্চাশ টাকা মাত্র 


Sahih Muslim Vol. V 

Published by A K M Nazir Ahmad Director Bangladesh Islamic Centre 
 Kataban Masjid Campus New Elephant Road Dhaka-1000 First Edition 
January 2002 Price : Tk. 150.00 only. 


http://IslamiBoi.wordpress.com 


প্রকাশকের কথা 


মুসলিম উম্মাহর সার্বিক দিক-নির্দেশনা লাভের প্রধান উৎস আল্লাহর কিতাব আল- 
কুরআন এবং আল্লাহর রাসূলের (সা) সুন্নাহ । সহীহ হাদীস সংকলনসমূহ রাসূলের 
সুন্নাহর আকর গ্রন্থ । এক্ষেত্রে সু-প্রসিদ্ধ হাদীসগ্রন্থ ‘সহীহ মুসলিম’-এর গুরুত্ব 
অপরিসীম । 

আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে বাংলাদেশ ইসলামিক সেন্টার 
কর্তৃক ‘সহীহ মুসলিম’ বাংলা অনুবাদের পঞ্চম খণ্ড প্রকাশিত হলো । এর অনুবাদ 
সহজ ও প্রাঞ্জল ৷ উল্লেখ্য যে, এই গ্রন্থে মূল হাদীসটি পূর্ণ সনদ সহকারে মুদ্রিত 
হয়েছে আর বাংলা অনুবাদে শুধু মূল রাবীর নাম উল্লেখ করা হয়েছে। 

সহীহ মুসলিম-এর অনুবাদ, সম্পাদনা, মুদ্রণ ও প্রকাশনার সাথে সংশ্লিষ্ট 
ব্যক্তিবর্গের শ্রমকে আল্লাহ তার দীনের খিদমাত হিসাবে কবুল করুন এবং 
বাংলাভাষী পাঠক মহলকে এই গ্রন্থ অধ্যয়ন করে সৌভাগ্যের অধিকারী হবার 
তাওফীক দান করুন! 


http://IslamiBoi.wordpress.com 


সূচীপত্র 


সপ্তদশ অধ্যায় ৪ কিতাকুন নিকাহ (বিবাহ) 


অনুচ্ছেদ 
> 


১৬ 
১৭ 


বিয়ে করতে ও স্ত্রীর ব্যয়ভার বহন করতে সক্ষম ব্যক্তির বিয়ে করা মুস্তাহাব । যে ব্যক্তি 
পরিবারের ব্যয়ভার বহন করতে সক্ষম নয় সে রোযা রাখার অভ্যাস করবে ॥ ১ 

কোন স্ত্রীলোককে দেখে কারো মনে যৌন আকাজঙ্কা জাগলে সে যেন তার স্ত্রী বা দাসীর 
সাথে মিলিত হয়৷ ৪ 

মুত’আ বা সাময়িক বিয়ে হালাল হওয়া এবং তারপর এ হুকুম (হালাল হওয়ার হুকুম) 
বাতিল হয়ে যাওয়া । এরপর আবার হালাল হওয়া এবং আবার বাতিল হয়ে যাওয়া এবং 
কিয়ামত পৰ্যন্ত এর হারাম হওয়ার হুকুম বহাল থাকার বর্ণনা ॥ ৮ 

কোন স্ত্রীলোককে তার খালা বা ফুফুর সাথে একই সংগে বিয়ে করা হারাম ॥ ২০ 
হজ্জের ইহরাম বীধা অবস্থায় বিয়ে করা হারাম এবং তাদেরকে বিয়ের প্রস্তাব দেয়া 
মাকরূহ ॥ ২৪ 

স্ত্রীলোকের পক্ষ থেকে কোন ব্যক্তির বিয়ের জওয়াব না আসা কিংবা উক্ত ব্যক্তির 
অনুমতি প্রদান বা পরিত্যাগ না করা পর্যন্ত উক্ত স্ত্রীলোকের কাছে অন্য কোন ব্যক্তির 
বিয়ের প্রস্তাব পেশ করা হারাম ॥ ২৮ 

শিগার বা বদলী বিয়ে হারাম এবং বাতিল ॥ ৩১ 
বিয়ের শর্তসমূহ পালন করতে হবে ॥ ৩৩ 
বিয়ের জন্য বিধবাদের মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং কুমারী মেয়েদের মৌন 
স্বীকৃতিই যথেষ্ট হবে ৷ ৩৪ 

পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ ॥ ৩৭ 

শাওয়াল মাসে বিয়ে করা এবং শাওয়াল মাসেই বাসর যাপন করা মুস্তাহাব ॥ ৩৯ 
বিবাহ করতে ইচ্ছুক মহিলাকে প্রস্তাব দেয়ার পূর্বে তার মুখমণ্ডল ও হাত-পায়ের পাতা 
দেখে নেয়া ॥ ৩৯ 

মোহরানার পরিমাণ ও ধরন । সামর্থ্যহীন লোকদের পক্ষ থেকে আংটি বা কুরআন 
শিক্ষাদান এবং এছাড়া আরো অনেক কিছু তা কম-বেশী যাই হোক না কেন মোহরানা 
হতে পারে। পীচশ’ দিরহাম পর্যন্ত মোহরানা মুস্তাহাব ॥ ৪১ 

নিজের ক্রীতদাসীকে আযাদ করে তাকে বিয়ে করার মর্যাদা ॥ ৪৭ 

যয়নাব বিনতে জাহাশের বিয়ের বিবরণ, পর্দার হুকুম নাযিল হওয়া এবং বিয়ের ওয়ালিমা 
বা বউভাতের ব্যবস্থা শরীয়াত সম্মত হওয়া ৷ ৫৪ 
দাওয়াতকারীর দাওয়াত গ্রহণ করার নির্দেশ ॥ ৬৩ 

তিন তালাকপ্রাপ্তা স্ত্রী তার তালাকদাতা স্বামীর জন্য হালাল নয়। তবে সে যদি অন্য 
কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এই শেষোক্ত স্বামী তার সাথে 


~~ 


http://IslamiBoi.wordpress.com 
সহবাস করার পর তালাক দেয় এবং সে ইদ্দত পালন করে তখন আবার সে পূর্ব স্বামীর 
সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে ৷ ৬৮ 
১৮ সহবাসের সময় কী দু'আ পড়বে ॥ ৭২ 
১৯ সম্মুখ দিক বা পিছন দিক থেকে স্ত্রীর যৌনাঙ্গে মিলিত হওয়া জায়েয ৷ কোন অবস্থায়ই 
পিছনের পথে সংগম জায়েয নয় বরং হারাম ! ৭৩ 
২০ অসন্তুষ্ট হয়ে স্বামীর বিছানা ত্যাগ করে আলাদা বিছানায় রাত্রিযাপন স্ত্রীর জন্য 
হারাম ॥ ৭৪ 
২১ স্ত্রীর গোপন কথা প্রকাশ করা হারাম ॥ ৭৬ 
২২ ‘আযল’ সম্পর্কে শরীয়াতের হুকুম ॥ ৭৭ 
২৩ যুদ্ধে বন্দিনী গর্ভবতী স্ত্রীলোকদের সাথে সহবাস করা হারাম ॥ ৮৪ 
২৪ গীলা করা জায়েয ৷ অর্থাৎ দুগ্ধপোষ্য শিশুর মায়ের সাথে সহবাস করা জায়েয এবং 
আযল করা মাকরূহ ৷ ৮৫ | 
অষ্টাদশ অধ্যায় ৪ কিতাব্ুর রিদা’ (দুধপান) 
বংশগত দিক থেকে যারা মুহরিম দুধপানের কারণেও এঁ ধরনের লোক মুহরিম ৷ ৮৮ 
এক চুমুক বা দুই চুমুক দুধ পানে মুহরিম সাব্যস্ত হয় না ! ৯৮ 
পাঁচবার দুধ চুষলে মুহরিম সাব্যস্ত হয় ॥ ১০০ 
বয়স্ক লোকদের দুধপান করানো ৷ ১০১ 
ইসতিবরা পালন করার পর যুদ্ধবন্দিনীর সাথে সহবাস করা জায়েয । যদি তার স্বামী 
থেকে থাকে তাহলে বন্দীত্বের কারণে তার বিয়ে বাতিল হয়ে যাবে ॥ ১০৭ 
৬ যার বিছানায় সন্তান জন্মগ্রহণ করবে সন্তান তারই হবে। সংশয় সন্দেহ পরিহার 
করতে হবে ॥ ১১০ 
৭ দৈহিক গঠন পরীক্ষা-নিরীক্ষা করে পৈতৃক সম্পর্ক নির্ণয় করা ! ১১২ 
৮ বাসর রাত্রি যাপনের পর স্বামী কুমারী স্ত্রীর কাছে কতদিন এবং অকুমারী স্ত্রীর কাছে 


POG uU 


কতদিন অবস্থান করবে 1 ১১৪ 
৯ একাধিক স্ত্রী থাকলে তাদের কাছে অবস্থানের পালা বণ্টন । প্রত্যেকের কাছে দিনসহ 
রাত্রি কাটানো সুন্নাত" ৷ ১১৭ ঙ 


১০ নিজের অংশের দিন সতীনকে দান করা 0 ১১৯ 
১১ দীনদার স্ত্রীলোককে বিয়ে করা উত্তম ৷ ১২৩ 
১২ কুমারী স্ত্রীলোককে বিয়ে করা উত্তম ! ১২৪ 
১৩ নারীদের সাথে সদাচরণের হুকুম ৷ ১৩০ 


ভউনিশতম অধ্যায় ৪ কিতাবুত্‌ তালাক 
১ হায়েজ অবস্থায় স্ত্রীর সম্মতি ছাড়া তাকে তালাক দেয়া হারাম । এতদৃসত্ত্বেও কেউ যদি 
হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। তবে স্ত্রীকে ‘রুজু’ 
করার (স্ত্রীকে ফিরিয়ে নেয়ার) জন্য স্বামীকে আদেশ দেয়া হবে ৷ ১৩৪ 
২ তিন তালাক দেওয়া ! ১৪৫ 


http://IslamiBoi.wordpress.com 


তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হবে ৷ ১৪৭ 

করলেই তাতে তালাক কার্যকর হয় না ৷ ১৫২ 

বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রী খোরপোষ পাবে না ৷ ১৭৪ 

বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রীলোক এবং মৃত স্বামীর ‘ইদ্দত' পালনকারী স্ত্রীলোক ‘ইদ্দত’ 
পালন অবস্থায় প্রয়োজনবোধে দিনের বেলা বাইরে বের হতে পারে ॥ ১৮৮ 

গর্ভবতী স্ত্রীলোক স্বামীর মৃত্যুর কারণে অথবা অন্যান্য কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত 
ইদ্দত পালন করবে ॥ ১৮৯ 

স্বামীর মৃত্যুর পর স্ত্রীর শোক পালন করা ওয়াজিব কিন্তু অন্যান্য ক্ষেত্রে তিন দিনের 
অধিক শোক পালন করা হারাম 1 ১৯২ 


বিশতসম অধ্যায় ৪ কিতাবুল লি‘আন ॥২০১ 
একুশতম অধ্যায় ৪ কিতাব্বুল হইভত্ক (দোসমুক্তি) ৷ ২১৯ 


bl) 
২ 


দাস মুক্তকারী হবে মুক্তদাসের ওলী বা অভিভাবক 1 ২২১ 

‘ওলায়া’ বা নিজের মুক্তি দেয়া দাস-দাসীর থেকে প্রাপ্য উত্তরাধিকার স্বত্ব বিক্রি করা বা 
দান করা নিষেধ ॥ ২২৯ 

মুক্তিপ্রাপ্ত ক্রীতদাসের তার মুক্তিদাতা ছাড়া আর কাউকে মালিক বা প্রভু বলে স্বীকার 
করা হারাম ! ২৩০ 

দাস-দাসীকে মুক্ত করার মর্যাদা ॥ ২৩৩ 

বাপকে দাস-জীবন থেকে উদ্ধার করার মহত্ব ॥ ২৩৪ 


ব্রাইশতম অধ্যায় ৪ কিতাবুল বুয়ু (ব্যব্বসা-বাণিজ্ঞ্য) 


১ 


মোলামাসা ও মোনাবাযার মাধ্যমে ক্রয়-বিক্রয় বাতিল ৷ ২৩৬ 


২ নুড়ি পাথর নিক্ষেপ করে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করা এবং অনিশ্চিত বস্তুর ক্রয়-বিক্রয় করা 


৩ 
8 


DE 


হারাম ॥ ২৩৮ 

হাবালুল হাবালা ক্ৰয়-বিক্ৰয় করা হারাম ! ২৩৯ 

একজনের ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চলাকালীন সময়ে অপরজনের কথাবার্তা বলা এবং 
একজনের দরদাম করার ওপর দিয়ে অপরজনের দরদাম করা হারাম । নকল ক্রেতা 
সেজে আসল ক্রেতার সামনে জিনিসের দাম বাড়িয়ে বলা এবং পশুর পালানে দুধ জমা 
করে রাখা হারাম ॥ ২৩৯ 

সস্তায় পণ্য ক্রয় করার উদ্দেশ্যে শহর বা বাজারমুখী কাফেলার সাথে পথিমধ্যে গিয়ে 
সাক্ষাত করা হারাম 1 ২৪৩ 

পন্নীবাসীর পক্ষে শহরবাসীর বিক্রয় করা হারাম 1 ২৪৫ 

পালানে দুধ আটকে রাখা পশু বিক্রি করার বিধান ॥ ২৪৬ 

পণ্যদবব্য হস্তগত হওয়ার আগে তা বিক্রি করলে তা বাতিল গণ্য হবে ! ২৫২ 


th) 


১০ 


১১ 


১২ 


১৩ 


১৪ 
১৫ 


১৬ 


http://IslamiBoi.wordpress.com 


নিশ্চিত পরিমাণ খেজুরের বিনিময়ে স্তববপীকৃত অনিশ্চিত পরিমাণ খেজুর বিক্রি করা 
হারাম ॥ ২৫৫ | 

ক্রেতা ও বিক্রেতার জন্য লেনদেনের স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত ক্রয়-বিক্রয় প্রত্যাহার 
করার অবকাশ আছে ॥ ২৫৫ 

যে ব্যক্তি ক্রয়-বিক্রয়ে প্রতারিত হয় ৷ ২৫৯ 

ব্যবহারোপযোগী হওয়ার পূর্বে ফলের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ॥ ২৬০ 

শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম । তবে ‘আরায়ার’ পদ্ধতিতে 
জায়েয আছে ! ২৬৪ 

যে ব্যক্তি ফলসহ খেজুর গাছ বিক্রি করে ৷ ২৭৪ 

“মুহাকালা’, ‘মুযাবানা’ এবং ‘মুখাবারা’ নিষিদ্ধ । ব্যবহারোপযোগী হওয়ার আগে এবং 
কয়েক বছরের (অগ্রিম) ফল বিক্রি করাও নিষিদ্ধ ৷ ২৭৬ 

জমি ইজারা দেয়া ॥ ২৭৯ 


তেইশতম অধ্যায় ৪ কিতাবুল মুসাকাহ ওয়াল মুযারাআহ (ভাগচাষ) ॥ ২৯৯ 


Oo GH UV 


> 


বৃক্ষ রোপণ ও ফসল ফলানোর ফযীলত ॥ ৩০৩ 

প্রাকৃতিক দুর্যোগে যা নষ্ট হয় তার মূল্য দেয়া 1 ৩০৬ 

প্রাপ্য ঝণের অংশবিশেষ ছেড়ে দেয়া বাঞ্চনীয় ॥ ৩০৮ 

যে ব্যক্তি তার দেউলিয়া ক্রেতার নিকট নিজের বিক্রিত মাল অক্ষত অবস্থায় পায়, সে 
তা ফিরিয়ে নেয়ার অধিকারী ॥ ৩১১ . 

দারিদ্রে পতিত ঝণ গ্রহীতাকে অবকাশ দেয়া এবং সচ্ছল ও গরীব উভয়ের ক্ষেত্রে 
ঝণের তাগাদায় সহানুভূতি প্রদর্শন করার ফযীলাত ৷ ৩১৪ 

ধনী ব্যক্তির ঝণ পরিশোধে গড়িমসি করা হারাম ৷ ‘হাওয়ালা’ (দায়- অপসারণ) একটি 
বৈধ-কাজ ৷ আর তা ধনীর হাওয়ালা করা হলে সেটা মেনে নেয়া বাঞ্চনীয় ॥ ৩১৮ 
অনুৰ্বর জমির প্রয়োজনাতিরিক্ত পানি বিক্রি করা; তা ব্যবহার করতে লোকদের বাধা 
দেয়া এবং পশুকে পাল দেয়ার মাশুল নেয়া হারাম ॥ ৩১৯ 

কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের ভেট ইত্যাদি হারাম এবং বিড়াল বিক্রি করা 
নিষেধ ॥ ৩২১ 

কুকুর হত্যা করার নির্দেশ এবং পরে তা রহিত হওয়ার বর্ণনা । শিকারের উদ্দ্শ্যে অথবা 
ক্ষেতের পাহারা কিংবা গবাদি পশুর রক্ষণাবেক্ষণ ইত্যাদি ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে 
কুকুর পোষা হারাম ॥ ৩২৩ 

শিংগা দানকারীর মজুরী হালাল ॥ ৩৩০ 

মদের ব্যবসা হারাম ॥ ৩৩২ 

শরাব, মৃত জীব, শুকর ও মূর্তির ব্যবসা হারাম ॥ ৩৩৫ 

সুদ সংক্রান্ত বৰ্ণনা ৷ ৩৩৮ 

হালালকে গ্রহণ করা এবং সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকা ॥ ৩৬১ 

উট বিক্রি করে তার ওপর সওয়ার হওয়ার শর্ত রাখা 1 ৩৬২ 


http://IslamiBoi.wordpress.com 


১৬ পশু ধার নেয়া জায়েয এবং পরিশোধের সময় উত্তমটি দেয়া মুস্তাহাব 1 ৩৬৯ 
১৭ একই প্রজাতির পশুর আনস্ত-বিনিময়ে তারতম্য করা জায়েয ॥ ৩৭১ 
১৮ বন্ধক এবং সফরের বাসস্থানে থাকা অবস্থায়ও বন্ধক রাখা জায়েয ॥ ৩৭২ 
১৯ অগ্রিম ক্রয়-বিক্রয়ের বর্ণনা ॥ ৩৭৪ 
২০ খাদ্যশস্য গুদামজাত করা হারাম ৷ ৩৭৫ 
২১ ক্রুয়-বিক্ৰয়ে শপথ করা নিষিদ্ধ ॥ ৩৭৬ 
২২ শুফ্‌’আর (pre-emption) বর্ণনা ॥ ৩৭৭ 
২৩ প্রতিবেশীর দেয়ালে খুঁটি গাড়ার বর্ণনা ॥ ৩৭৯ 
২৪ জুলুম করা, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল ইত্যাদি হারাম ॥ ৩৭৯ 
২৫ যদি এজমালি জমিতে রাস্তা নির্মাণ নিয়ে মতবিরোধ দেখা দেয়, তাহলে রাস্তার প্রস্থ 
কতটুকু হবে ৷ ৩৮৩ 
চব্িবিশতম অধ্যায় ৪ কিতাবুল কারায়্মেয় ৷ ৩৮৪ 
পঁচিশতম অধ্যায় ৪ কিতাবুব্ণ হেবা দোন) 
১ যে জিনিস সাদ্‌কা কিংবা দান করা হয়েছে, তার থেকে তা ফিরিয়ে নেয়া বৈধ 
নয় 1 ৩৯৪ 
২ সাদ্‌কা করার পর তাতে অধিকার স্থাপন হয়ে গেলে তা ফিরিয়ে নেয়া অবৈধ, তবে পুত্র 
বা অধস্তন থেকে প্রত্যাহার করা বৈধ ॥ ৯৭ 
৩ EE Sg AA SN VT SRG E et 
৪ উঁম্রা (চির জীবনের জন্যে কোনো জিনিস দিয়ে দেয়া) ! ৪০৫ 


http://IslamiBoi.wordpress.com 


সপ্তদশ অধ্যায় 
কিতাবুন নিকাহ (বিবাহ) 


অনুচ্ছেদ £ ১ 
বিয়ে করতে ও স্ত্রীর ব্যয়ভার বহন করতে সক্ষম ব্যক্তির জন্য বিয়ে করা মুস্তাহাব । 
যে ব্যক্তি পরিবারের ব্যয়ভার বহন করতে সক্ষম নয় সে রোযা রাখার অভ্যাস 
' করবে। 
2 cece cove ahr coer 26. ec 
SDSS A TEN GA 5 LIL 
-# 25 Loco PX) PSS 
EP PRN JAE STS EG sl 


Aceh 2a cor M2 Ab coe Hood hic PE EES 


Seed IE HL Ee LB Ge Bs Ll SH ik 


JE AL ~ sa NE SANE 33 ors Ui 


পা পার্ডভত ০ ae ce Brae ee 2h sor 


SA EEA MSU THASILL IG 


he if EO Ef Aud NEILL EE 


#- hs, 


24 4 


৩২৬১ । আলকামা থেকে বর্ণিত । তিনি বলেন $ Ee ETE ET TRE 
সাথে মিনায় হাটছিলাম । এই সময় উসমান তার সাথে দেখা করলেন তিনি (উসমান) 
দাড়িয়ে দাড়িয়ে তার (আবদুল্লাহ. ইবনে মাসউদ) সাথে কথা বলতে থাকলেন। (এক 
পর্যায়ে) উসমান তাকে (আবদুল্লাহ ইবনে মাসউদ) বললেন, হে আবু ‘আবদুর রাহমান! 
আমি কি আপনাকে একজন যুবতী মেয়ের সাথে বিয়ে দিয়ে দেব যে আপনাকে আপনার ' 
বিগত জীবনের অনেক কিছু স্মরণ করিয়ে দেবে? আলকামা বর্ণনা করেছেন, তখন ' 
‘আবদুল্লাহ বললেন £ আপনি যখন এরূপ কথা বললেন ঃ তঁটু্ণা শুনুন- রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেছিলেন £ হে যুব সমাজ, : 


১ 


২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


তোমাদের মধ্যে যাদের বিয়ে করার (স্ত্রীর ভরণ-পোষণ) সামর্থ্য আছে তারা যেন বিয়ে 
করে কারণ তা চোখকে সর্বাপেক্ষা বেশী আনতকারী এবং লঙজ্জাস্থানের অধিক 
হেফাজতকারী । আর যাদের বিয়ে করার সামর্থ্য নেই তাদের কর্তব্য রোযা রাখা । কারণ 
এটিই’তার যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ রাখার হাতিয়ার । 
টীকা ৪ এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, যে যুবক বিয়ে করে স্ত্রীর ভারণ-পোষণ করার সামর্থ্য রাখে 
তার জন্য বিয়ে করা জরুরী । কেননা বিয়েই মানুষকে যৌন উচ্ছৃখলতা ও চরিত্রহীনতা থেকে রক্ষা করতে 
পারে। চরিত্রহীনতা ও যৌন উচ্ছূখলতা যে কোন সমাজের জন্য বড় মারাত্মক ব্যাধি । আর অধিকাংশ 
ক্ষেত্রে যুব সমাজই এই ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে । যুবকেরা যে কোন সমাজের প্রাণশক্তি ও ভবিষ্যত । 
তাদের অধঃপতন ঘটলে সে সমাজ খুব শিগগীর ধ্বংসের মুখোমুখি হয়ে পড়ে৷ সুতরাং তাদেরকে রক্ষা 
করা দরকার । এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বিকল্প পস্থার কথা বলেছেন। বিয়ে করা } 
কিংবা রোযা.রাখার মাধ্যমে যৌন শক্তিকে নিয়ন্ত্রণে রাখা। ‘, 
+০৪ 0-7 5 Hed v0 


Hess pts Blue Lo 


| Er te WW i Ee sd “ 3) 5 EES so SS 


Fad ই coco eoces 


< el Js J J J oe ত Kl al xe bY xl Ib | 


0c 4 ow Has LO 


vy Mes ie Et) x ie B35 J IE 48 
EEE IRSA IE SL 
৩২৬২ । আলকামা থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে মাসউদের সাথে 
মিনায় পায়চারী করছিলাম । এমন সময় উসমান ইবনে আফফান (রা) এসে তার সাথে 
মিলিত হলেন এবং বললেন, আসুন! আসুন হে আবু আবদুর রাহমান (ইবনে মাসউদের 
উপনাম)! তিনি আবদুল্লাহকে একান্তে ডেকে কথা বললেন। আবদুল্লাহ (রা) যখন: 
দেখলেন যে, গোপনীয়তার প্রয়োজন নেই, তিনি আমাকে বললেন, হে আলকামা এদিকে 
এসো । সুতরাং আমি তাদের নিকটে গেলাম । অতঃপর উসমান (রা) তাকে বললেন, হেঁ 
আবু আবদুর রাহগ্নান! আমরা কি আপনাকে একটি কুমারী মেয়েকে বিয়ে করিয়ে দেব 
না, তাহলে এটা আপনার অতীত স্মৃতি স্মরণ করিয়ে দেবে? আবদুল্লাহ (রা) বললেন, 
আপনি যদি তাই বলেন... অবশিষ্ট অংশ আবু মুআবিয়া বর্ণিত হাদীসের অনুরূপ । 
+ 
Mr 
- ec} 5 e- Fee - 


He এ ES \LF 2 yl ঢু খু Ef bly 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩ 


ললিত ত ies _ 


EE EES J do 0 Jal rs ely 0 rus 
DES ASL Ai 4 i ARE Ey 


4- 25, eu 


244 il 


৩২৬৩ । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাদের লক্ষ্য করে বললেন ঃ হে যুব সমাজ! তোমাদের মধ্যে 
যাদের বিয়ের (স্ত্রীর খোর-পোষ দেয়ার) সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে। কারণ তা 
দৃষ্টিশক্তিকে অধিক নিয়ন্ত্রণকারী. এবং লজ্জাস্থানে অধিক হেফাজতকারী। আর যাদের 
WSU Md dl dt aL Aan a aE 
প্রবৃত্তি নিয়ন্ত্রণে রাখবে । 


7 A FETS NAEAR ad bd 
A EIN ER EE JG ye on ol ie OF 
Le Ng RADARS Ne 


! 
2 on ‘a ° 
ES) AERS SY Nd El CON CGS 
2 nd CL AEA AAS 


JC Jd JG Gs: 4 5১> এ 


“ 


Tf > ENE 16 ' Dw zl ১২> 


৩২৬৪ । আবদুর রাহমান ইবনে ইয়াষখীদ থেকে বর্ণিত। তিনি বলেন; একদিন আমি 
আমার চাচা আলকামা এবং আসওয়াদ আবদুল্লাহ ইবনে মাসউদের (রা) কাছে গেলাম । 
আমি তখন যুবক ছিলাম ৷ আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) একটি হাদীস বর্ণনা করলেন। 
আমার ধরিণা তিনি আমাকে লক্ষ্য করেই হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বললেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন..: হাদীসের অবশিষ্ট অংশ আবু 
মুআবিয়া বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এ সূত্রে আরো আছে £ আবদুর রাহমান বলেন, 
এরপর আমি আর বিয়ে করতে দেরী করি নাই। 


cee rr § 26 ! 


IHS Alp ur Br lo Le [E57 


ec © 2 ne 28 ec o- ec# 
PALS FS WEE BH Syd Hath 


I Ed 


dl I 96 I yo wb ৩১ & be ey 7 SLE 


) efao- H- ech ar ce te MMs. 


| 2353 SEB IH hse Fe 5 ) Lo 


পপ 


http://lslamiBoi.wordpress.com 
8 সহীহ সুসলিখ 
৩২৬৫ । আবদুর রাহমান ইবনে ইয়াধীদ থেকে বর্ণিত । তিনি বলেন, আমি, আমার চাচা 
আলকামা এবং আসওয়াদ আবদুল্লাহ ইবনে মাসউদের (রা) কাছে আসলাম । রাবী 
বলেন, আমি তখন যুবক ছিলাম। অতঃপর তিনি (আবদুল্লাহ) একটি হাদীস বর্ণনা : 
করলেন । আমার মনে হল তিনি আমার দিকে ইংগিত করেই .এ হাদীস বর্ণনা করলেন। 
তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন... আবু মুআবিয়া 
বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এ বর্ণনায় আরো আছে ঃ আবদুর রাহমান বলেন, 
অতঃপর আমি. আর বিয়ে করতে বিলম্ব করলাম না। 


- ec eh ecco cd er 


Pr ui SMES, [A AEs Ge 


er tore 


PD BABU ILL 4 


৩২৬৬ । আবদুর রাহমান ইবনে ইয়াযীদ আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদীস বর্ণনা 
করে বলেছেন যে, আমরা (আবদুর রাহমান ইবনে ইয়াধীদ, আমার চাচা আলকামা এবং 
আসওয়াদ) তার কাছে গেলাম । তিনি আমাদের কাছে যে হাদীস বর্ণনা করেছিলেন 
আমিও লোকদের কাছে হুবহু এ হাদীসই বর্ণনা করে থাকি । তবে এ বর্ণনায় ‘অতঃপর 
আমি বিয়ে করতে আর দেরী করি নাই’ কথাটুকুর উল্লেখ নেই । Gs 


eds, wr dor cr | ; 


a Ei ir Ee sah ol 3 G2 


cl CS Tdi ol ERE Jl dG AY 


‘sheer cooonet 2A8//A - Mer cr 22 we eal err চ্্ঃ LES) 


05 HIE ! MAL EA 


EN ET 415 
৩২৬৭ । আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের একটি দল তার স্ত্রীদের কাছে এসে তীর গোপন ইবাদত সম্পর্কে জানতে 
চাইলেন । (তা জানার পর) তাদের কেউ বললেন ৪ আমি কোনদিন বিয়ে করবো না, 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৫ 


কেউ বললেন, আমি জীবনে কোন দিন গোশত খাব না, আবার কেউ বললেন ৪ আমি 
কোন দিন বিছানায় ঘুমাতে যাব না। এ কথা শুনে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
আল্লাহর প্রশংসা ও তীর যথাযথ গুণাবলী বর্ণনা করার পর বললেন, এসব লোকদের 
কি হয়েছে যে, তারা এ ধরনের কথাবার্তা বলছে। আমি তো নামাযও পড়ি, আবার 
ঘুমাই, রোযাও রাখি আবার রোযা ছাড়াও থাকি এবং বিয়ে-শাদীও করি। (জেনে রাখো) 
যারা আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় তারা আমার দলের নয় । 

টীকা $ অর্থাৎ দুনিয়াকে বাদ.দিয়ে ইসলাম পালন করা সম্ভব নয়। বরং এ ধরনের মনোবৃত্তি পলায়নেরই 


নামান্তর ৷ রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম কোন অবস্থায়ই দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করেননি। 
‘তাই যারা রাসুলের এই আদর্শ থেকে বিচ্যুত হয় তারা তার খীটি উম্মাত হিসেবে গণ্য হতে. পারে না। 


এ০ূঅ্ীতত -c20 20 20 er 28 


Bs c YM AEE cr P-2 22s 


<৪ 2 coo eo 234 


ESPANA pn SSN il CIEE 


পপর ০০ ন Se, 


ib FLL dl RA Al 


ce chert Hoc es 


EEE spe ul 


৩২৬৮ । সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে মাযউনের নারী সাহচর্য থেকে দূরে থাকার 
ইচ্ছাকে প্রত্যাখ্যান করেছেন। তিনি এ ব্যাপারে তাকে অনুমতি দিলে আমরা সবাই 
খোজা হয়ে যেতাম । 
টীকা ৪ কোন মুসলমানের জন্য খাসী হওয়া জায়েয নয়। কারণ আল্লাহ এবং তার রাসূল কারো খাসী 
হওয়ার ব্যাপার অনুমোদন করেননি । 

e -*- 20 2 


EE AST UY FIs et 


a ee Ran Pp lp ay be 


22 


চত sy, Fl sn 2 EL 


৩২৬৯'। সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সা'’দকে (রা) বলতে 
শুনেছি, উসমান ইবনে মাযউনের স্ত্রী সংসর্গ থেকে দূরে থাকার ইচ্ছা (রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৰ্তৃক) প্রত্যাখ্যাত হয়েছিল। যদি তাকে এ বিষয়ে 
অনুমতি দেয়া হত তাহলে আমরা সবাই খোজা হয়ে যেতাম । 


http://IslamiBoi.wordpress.com 


- ese 2 z2 


oe 2 i 
< 2a ৪/ ০০৩০ ay 20 Le এল 
Poor Aor ef EE EE AE Ast S20. 


5 FE IE a SEAL IGE 
Swi Ld Ladi 


৩২৭০ । ইবনে শিহাব থেকে বর্ণিত । তিনি বলেন, আমাকে সাঈদ ইবনুল মুসাইয়াব 
অবহিত করেছেন, তিনি সা’দ ইবনে আবু ওয়াক্কাসকে বলতে শুনেছেন £ঃ উসমান ইবনে 
মাযউন (রা) নারী সংসর্গ বর্জন করার (অর্থাৎ বিয়ে না করার) ইচ্ছা পোষণ করলেন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এরূপ করতে নিষেধ করলেন। সা'দ 
বলেন ৪ যাত তং অল হয কক আর কহ ক 
খাসী হয়ে যেতাম । 


অনুচ্ছেদ 8 ২ 
কোন স্ত্রীলোককে দেখে কারো মনে যৌন আকাঙ্কা জাগলে সে যেন তারদ্্রীবা 
দাসীর সাথে মিলিত হয়। 


set Bis hac Ede a ands Lote Ae A diacas de Fa 

AM AE HE VE SAE 0 Lz 
Aegon bdit 

~ i sl 5 EX ls fo Ed ddd, de 


pr Eto htc SLE 


toc ofc 


“isl os 5 al ন Ep fl i se 5s t) 


2 EEE TEEN OEE EEE Et 
ওয়াসাল্লাম একটি স্ত্রীলোক দেখতে পেলেন । তিনি তাঁর স্ত্রী যায়নাবের কাছে গেলেন। . 
তখন তিনি এক টুকরা চামড়া পাকা করছিলেন। তিনি তার কাছ থেকে নিজের প্রয়োজন 
পূরণ করলেন। অতঃপর তিনি সাহাবাদের কাছে এসে বললেন, স্ত্রীলোক শয়তানের 
বেশে আগমন করে এবং শয়তানের বেশে চলে যায়। অতএব তোমাদের কারো দৃষ্টি 
কোন স্ত্রীলোকের ওপর পড়লে সে যেন নিজের স্ত্রীর কাছে আসে । কেননা এটিই তার 
অন্তরের কামনাকে দমন করতে পারে। | 

টীকা ঃ এই হাদীসে নারীকে শয়তানের সাথে তুলনা করে বলা হয়েছে যে, নারী শয়তানের বেশে আগমন 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৭ 


করে এবং শয়তানের বেশে চলে যায়। এ কথার অর্থ এ নয় যে, নারী জাতি শয়তান । বরং কোন 
স্্রীলোককে দেখলে কোন পুরুষের মনে স্বভাবতই যে ভাবের উদর হয় তা শয়তানের সাথে উপমার 
সাহায্যে বুঝানো হয়েছে। অন্যথায় নারীর মধ্যে আল্লাহ তা'আলা যে আকর্ষণীয় শক্তি নিহিত রেখেছেন 
তার যথার্থ কার্যকর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে. নারী জাতির মর্যাদাকেই সমুন্নত করা হয়েছে। এখানে 
যা বলতে চাওয়া হয়েছে তা হলো, শয়তান যেমন তার প্রলোভনী শক্তি দিয়ে মানুষকে অন্যায় ও অসৎ 
কাজে উদ্বুদ্ধ করে, পুরুষের যৌন উন্মাদনা ও আকাঙ্ক্ষাও তেমনিভাবে মানুষকে অসৎ পথে পরিচালিত 
করে। আর নারীর প্রতি দৃষ্টি নিবন্ধ হলে সাধারণভাবে পুরুষের সেই যৌন আকাজ্কাই মাথাচাড়া দিয়ে 
ওঠে। তাই নারী যখন ইসলামের নির্দেশ অমান্য করে লজ্জাহীন ও অশালীনভাবে অবাধে পুরুষের কাছে 
এসে যায় তখন যেন শয়তানের ভূমিকাই পালন করে সুতরাং পরোক্ষভাবে এ হাদীসে নারীকে ইসলাম 
নির্দেশিত গণ্ডির মধ্যে থাকতে আদেশ দেয়া হয়েছে। 

অন্য একটি হাদীস এ হাদীসটির যথাযথ ব্যাখ্যা পেশ করে। তা হচ্ছে এই যে, “স্ত্রীলোক যখন ঘর থেকে 
বের হয় তখন শয়তান তার পিছু নেয়। আর সে যখ্ধন গৃহের অভ্যন্তরে অবস্থান করে তখন আল্লাহর 
সবচেয়ে বেশী নিকটবর্তী হয়।” সুতরাং যেসব স্ত্রীলোক ইসলামের অনুশাসন মানে না. বিশেষ করে 
তাদের সম্পর্কে এ হাদীসে বলা হয়েছে। 

অন্যদিকে কোন বেপর্দা নারীকে দেখে পুরুষের মনে যৌন প্রতিক্রিয়া শুরু হলে তাকে নিজের স্ত্রীর সাথে 
হা দক ক কংকাল হকে বক! 
পাবে। কেননা প্রত্যেক স্ত্রীলোকের কাছে এই বস্তু বিদ্যমান । 


ice Floor cas ৰ ec fs theoch 


ler Er fs nd Er or SA BS 


ds FLL Po: A র EEE) RE Ee a sl Gs 


Edd 


ce odode e-r: ৰ 
5 


ules red AIS is i Eo EH EG 


৩২৭২ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু 

আলাইহি ওয়াসাল্লাম একটি স্ত্রীলোক দেখলেন... হাদীসের অবশিষ্ট অংশ উপরে বর্ণিত 

হাদীসের অনুরূপ । এ বর্ণনায় আছেঃ | 

“তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর স্ত্রী যয়নাবের কাছে গেলেন । তিনি তখন 

একটি চামড়া পাকা করার জন্য তা ঘষছিলেন।” তবে এ হাদীসে “স্ত্রীলোক শয়তানের - 

বেশে চলে যায়” একথার উল্লেখ নেই ' 

doar s তপ তত্ৰ - চখ He Boor 

IRIN 29) GF hin Er GG DE 2 ui (S22 
2eccef of ecco Mosca Fe 


HE NTR < £5 i) + oo oh Ea 


ATH es 


http://IslamiBoi.wordpress.com 
৮ সহীহ মুসলিম 
৩২৭৩। আবু যুবায়ের থেকে বর্ণিত। তিনি বলেন, জাবির ইবনে আবদুল্লাহ (রা) 
বলেছেন £ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ তোমাদের 


কারো যদি কোন স্ত্রীলোক দেখে মনে কিছু উদয় হয় তাহলে সে যেন তার নিজের স্ত্রীর 
কাছে যায় এবং তার সাথে মিলিত হয়। কারণ এতে তার মনের বিশেষ ভাব দূর হবে। 


অনুচ্ছেদ £৩ 

তুত'লা বালিক বিয়ে হাতল হওয়া EET EY 
হুকুম) বাতিল হয়ে যাওয়া । এরপর আবার হালাল হওয়া এবং আবার বাতিল হয়ে 
যাওয়া এবং কিয়ামত পর্যন্ত এর হারাম হওয়ার হুকুম বহাল থাকার বর্ণনা 


Flt ls 0S 0s Sl Fad 26 rk oH 


SPSL dys es ৰ HE Kis 
f IMEI LBL 


PARE Les 70h 


ৰ RS J a Hiv Li ASAT ol Lv dls HF 


৩২৭৪ । কায়েস থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনে মাসউদকে বলতে 
শুনেছি ৪ অমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ 
করতাম । কিন্তু আমাদের জন্য কোন স্ত্রীলোক থাকতো না, (অর্থাৎ নারী সাহচর্য থেকে 
বঞ্চিত থাকতাম) ৷ তাই আমরা তাকে (রাসূলুল্লাহ সা.) বললাম; আমরা কি খাসী হবো 
না? কিন্তু তিনি এ বিষয়ে আমাদের নিষেধ করলেন। তারপর তিনি আমাদেরকে কাপড়ের 
বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য মেয়েদেরকে বিয়ে করার অনুমতি দিলেন। তারপর 
আবদুল্লাহ ইবনে মাসউদ এই আয়াত পাঠ করলেন ঃ “হে ঈমানদারগণ, যেসব পবিত্র 
বস্তু আল্লাহ তা'আলা তোমাদের হালাল করেছেন তোমরা তা হারাম করো না। আর 
সীমালংঘন করো না৷ আল্লাহ সীমা লংঘনকারীদের পছন্দ করেন না।” (সূরা মা-ইদা ৪ ৮৭) 


JE Ei JL dsl Pur be ET 2১ 


\2 bec Bor cece cc 54 


Hs kD 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৯ 


৩২৭৫ । উসমান ইবনে আবু শায়বা জারীর ও ইসমাঈল ইবনে আবু খালিদের মাধ্যমে 
এই সনদে উপরের হাদীসের অনুরূপ হাদীসের বর্ণনা করেছেন। এরপর বর্ণনা করেছেন, 

‘অতঃপর তিনি (আবদুল্লাহ) এই আয়াত পাঠ করে শুনালেন।” তবে “আবদুল্লাহ ইবনে 
মাসউদ পাঠ করে শুনালেন একথা বলেননি । 


LLIN OFS Er DiS Ls 2 


ALD oe Sd Li 


৩২৭৬ ৷ আবু বাক্র ইবনে আবু শায়বা, ওয়াকী’ ও ইসমাঈলের মাধ্যমে এই সনদে 
উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। এই সনদে আরো আছে- আবদুল্লাহ 
ইবনে মাসউদ (রা) বলেন, “আমরা ছিলাম যুবক । তাই আমরা বললাম, হে আল্লাহর 
রাসূল! আমরা কি খাসী হবো না?” তবে এই সনদে বর্ণিত হাদীসে ‘আমরা যুদ্ধ করতাম’ 
কথাটা উল্লেখ নেই । 


টীকা £ মুত'আ বিয়ে বা অস্থায়ী বিয়ে হলো মোহরানা নির্দিষ্ট করে নির্দিষ্ট সময়ের জন্য কোন্‌ স্ত্রীলোককে 
বিয়ে করা । এ নির্দিষ্ট মেয়াদ শেষ হলেই আপনাআপনি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, কোন প্রকার তালাকের 
প্রয়োজন হবে না। ইসলামপূর্ব যুগে জাহেলী আরব সমাজে এই প্রথার ব্যাপক প্রচলন ছিল। বিশেষ 
অবস্থার কারণে ইসলামের প্রাথমিক যুগে এ ধরনের বিয়ে ‘জায়েয’ ছিল। কিন্তু পরবর্তী সময়ে রাসুলুল্লাহ 
সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের ব্যবস্থাকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা. করেন। বহু সংখ্যক 
হাদীস থেকে তা প্রমাণিত । পরবর্তী সময়ে ফিকহাবিদদের মধ্যে এ বিষয়ে ‘ইজমা’ বা সর্বসম্মত সিদ্ধান্ত 
Ls Li PESO 


“৪ ণ, 4 - 27.2 Ag 


ad পল 


ec A, 


4 Ls ot 1 Last ELS 


ONDE SINS bs 


৩২৭৭ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) এবং সালামা ইবনুল আকওয়া (রা) থেকে 
বর্ণিত । তারা উভয়ে বলেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক 
' আমাদের মাঝে বেরিয়ে এসে ঘোষণা করলেন ঃ “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তোমাদেরকে স্ত্রীলোকদের সাথে ‘মুত’আ’ বা ‘সাময়িক বিবাহ’ বন্ধনে আবদ্ধ 
হওয়ার অনুমতি দান করেছেন।” 


১০ সহীহ মুসলি http://IslamiBoi.wordpress.com 


eco co . Aedz 
PEE AEE os 
5.2 0 পাপ ocr oo och cus ec 


Puy dehy 2 sr edly ~ ol pou Ee jt 


Baa oo ণ 


55 ঢ। bod dys ds IN 
ly 


৩২৭৮ । সালামা ইবনুল আকওয়া (রা) এবং জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে 
বর্ণিত । তারা উভয়ে বলেন ঃ “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে 
আসলেন এবং আমাদেরকে 'মুত’আ' (সাময়িক বিয়ে) করতে অনুমতি দিলেন” 


cere ce 8 od coy 74 2c cca & code 20 
LE 6 Hx Oss Ex sd Ls 


e- Heh crc 


PERSE SY JAMES oe 


EOE 2 EEE SEE TG SEE EOE 
জন্য (মক্কায়) আসলে আমরা তার বাড়ীতে (অবস্থান স্থলে) গেলাম । লোকজন তাকে 
অনেক বিষয়ে জিজ্ঞেস করলো। অতঃপর ‘মুত’আর’ কথা আলোচনা করলে তিনি 
বললেন $ হ্যা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং আবু বাক্র 
(রা) ও উমারের খিলাফতকালে ‘মুত'আ' করেছি। 


Ae 0 
od = 


+ Gs 
NEE AEE SEER OE MEE NE TIES ME 
Lao eho ee AAI 
CSU oT nestle | 
tL 224 


Er IFES Fd 


৩২৮০ । আৰুয্‌ যুবায়ের থেকে বর্ণিত তিনি বলেন ঃ আমি জাবির ইবনে আবদুল্লাহকে 
(রা) বলতে শুনেছি ঃ জমিয়া অলাজেছ খাত হ অল জমা দতের এবং আবু 


http://IslamiBoi.wordpress.com 


- সহীহ মুসলিম ১১ 
" বাক্রের (রা) খিলাফতকালে এক মুঠি খেজুর ও আটার বিনিময়ে কয়েকদিনের জন্য 
‘মুত'আ’ (সাময়িক বিয়ে) করতাম । অবশেষে আমর ইবনে হুরাইসের ঘটনার প্রেক্ষিতে 
উমার (রা) তা নিষিদ্ধ করে দিলেন। 


টীকা ৪ আমর ইবনে হুরাইস কুফায় এসে তার আযাদকৃত বাদীকে “মুত'আ' বিয়ে করেন। ফলে সে 
গর্ভবতী হয়ে পড়ে। আমর এই অন্তঃসত্তা মেয়েটিকে নিয়ে হযরত উমারের (রা) কাছে উপস্থিত হন এবং 
‘তাকে ঘটনা অবহিত করেন। এই ঘটনার পর উমার (রা) মুত’আ বিয়েকে চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা 
করেন এবং ইসলামী খেলাফতের সর্বত্র তা ব্যাপকভাবে প্রচার করে দেয়া হয়. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


. আলাইহি ওয়াসাল্লাম নিজেই এ প্রথাকে নিষিদ্ধ ঘোষণা করে যান । কিন্তু তার জীবদ্দশায় তা ব্যাপকভাবৈ 


প্রচারিত হয়নি। তাছাড়া তখন এ প্রথা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল । 
| z-eze cad 20 


SIP on 22 


dhs he 2 AIH 3 hd Le ome 


পল পল পাল ন পল 


2 ce 


5 J ERY 16 sly EAE ws ) I J 


WARY 25 -2 Lg rr 


Ish ACG AL EN L 


৩২৮১ । আৰু নাদরাহ থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহর (রা) 
কাছে উপস্থিত ছিলাম.৷ তখন এক আগস্তক, এসে তীকে বললো, আবদুল্লাহ ইবনে 
আব্বাস (রা) ও আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) ‘হজ্জে তামাত্ন’ ও ‘মুত'আ!’ বিয়ে সম্পর্কে : 
মতবিরোধ করেছেন। জাবির (রা) বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
bl ALLLSREAA LSEAe aanhs EE Ll ll 2 MA 
ENO RTT 


Lees, wor 8 i 
oA J SES Le 
“ a2 Pe 242 


EC OE NE HEE UE HEE NT COREE 


. আওতাস যুদ্ধের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আর' (সাময়িক 
5) যাৰ লাহ হিৰা জনমত ছিয়ফিডল এবং লে অনি তা কাজে 


'_ নিষেধ করেছেন। 


টকা ঃ মরা বিজয়েন নহলে ছাড়ল বুদ্ধ গর লা ডিজস আছ স্টক 


http://IslamiBoi.wordpress.com 


১২ সহীহ মুসলিম 


- ASE Loox ০৪০ Ae Pe 


Jbl lo sic PE i Lo, 


ESA 


esd LS AL bd Js 053 


ec cc cade coor co 0 cot oor Joe Lat 


ESE E rR Callie Los les SO UE 


Ed EA 


Zz 
নলেজ 


- Co bISE UO 


° --% cA ore 
RE 1 sy ১2 se ১১৪, 
ol Ke * US Exh 3০- Er 1 লী) lh, 


2 পি ct এত 


৩২৮৩ । রবী ইবনে সাবরাহ জুহানী কর্তৃক তার পিতা সাবরা জুহানী থেকে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুতা’আ বিয়ে করার 
"অনুমতি দিলেন। একদিন আমি এবং অন্য এক ব্যক্তি বনী আমের গোত্রের এক মহিলার ' 
কাছে গেলাম ৷ মহিলাটি ছিল যেন'দীর্ঘ গ্রীরা বিশিষ্ট একটি যুবতী উটনী। আমরা দু'জন 
তার কাছে নিজেদের (জন্য প্রস্তাব) পেশ করলাম । সে বললো, বিনিময়ে আমাকে কি 
দেবে? আমি বললাম £ঃ আমার এই কাপড়খান। আমার সংগীও বললো, আমার এই 
কাপড়ুখানা । আমার সংগীর কলাপড়খানা ছিলো আমার কাপড়খানার চাইতে উৎকৃষ্ট । তবে 
আমি ছিলাম তার চাইতে বয়সে তরুণ মহিলাটি যখন আমার সংগীর কাপড়খানার দিকে 
তাকাল তা তার পছন্দ হল । আবার যখন আমার দিকে তাকাল তখন আমি তার কাছে 
ভাল লাগছিলাম ৷ সে আমাকে বললো, তুমি এবং তোমার কাপড়ই আমার জন্য যথেষ্ট । 
অতঃপর আমি তার সাথে তিনদিন পর্যন্ত থাকলাম । 

এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন £ কারো কাছে মুত’আ 
সূত্রে কোন স্ত্রীলোক থাকলে সে যেন তাকে ছেড়ে দেয় । 


পীত -# 02 Je cols cece eo-} ho Hoh 

CJL IA AES dost Fats 2 | 
eed oc Bor 4 EEE ce - hohe cd 
SEH BIS CEM wg pik nl 


ecco, Ns Poa a fae -0/ ৮ a. 6a ech 41 "5 


oh ANGUS A Jb 


~ হণ Et) -" পল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৩ 


a. 2 4 eh 2 of so Jo 


ob sl l EEE Fels 
dp LL) KNEE ESSE ity 
bl dy) 1 Lele, del, EAS J SL eb les 


পপ EA 


to LNA AI 


4 lies, NEL EEE EY Elie Sl J lied fe sl 


oeaij-. OEE TE cl SOON 2 i ৩১৮ 


TE EEE TOE EO HEE 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি 
(সাবরা জুহানী) বলেছেন, আমরা মক্কাতে পনের দিন অর্থাৎ দিন ও রাত হিসেব করে 
মোট ত্রিশ দিন অবস্থান করেছিলাম ৷ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদের ‘মুত’আ’ বিয়ে করার অনুমতি দিলেন। তাই আমি এবং আমার কওমের এক 
যুবক (‘মুত'আ’ বিয়ে করার উদ্দেশ্যে) বের হলাম । রূপ ও সৌন্দর্যে আমি তার চেয়ে 
উত্তম ছিলাম । আর .সে ছিল প্রায় কুৎসিত । আমাদের প্রত্যেকের কাছে ছিল একখানা 
করে চাদর । আমার চাদরখানা ছিল পুরনো কিন্তু আমার চাচাত ভাইয়ের চাদরখানা ছিল 
নতুন ও মোলায়েম । আমরা যখন মক্কার নিম্নভূমি বা (বর্ণনাকারীর সন্দেহ) উচ্চভূমিতে 
উপনীত হলাম তখন বকনা উটনীর মত দীর্ঘাংগী এক সুন্দরী যুবতীর সাথে আমাদের 
সাক্ষাত হলো। আমরা তাকে বললাম, আমাদের মধ্যে কেউ তোমার সাথে ‘মুত'আ' 
করতে চাইলে কি তুমি সম্মত আছ? সে বললো, বিনিময়ে তোমরা আমাকে কি দেবে? 
তখন আমরা উভয়েই নিজ নিজ চাদর খুলে ধরলাম ৷ যুবতী (আমাদের) উভয় পুরুষের 
দিকেই তাকাতে থাকলো। আমার সংগীও তাকে দেখতে থাকলো। এমনকি তার 
নিতম্বের প্রতিও দৃষ্টি দিতে থাকলো । সে (আমার সংগী) বললো, ওর চাদর তো পুরনো । 
আর আমার চাদর নতুন ও মোলায়েম । এ শুনে যুবতী বললো, এর চাদর পুরনো তাতে 
কোন অসুবিধা নেই । এই কথাটি সে তিন বার কিংবা দুইবার বললো । আমি তার সাথে 
মুত’আ’ বিয়ের সম্পর্কে আবদ্ধ হলাম রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম এ ' 
বিয়ে হারাম AE LAURE CL Ca RR 


Piz E340 -ve 7 20 BAR 2-2 
ee ST Se if u le 


Ae ec eco cr 


LP hm BIFE IAM LI FHL 


http://IslamiBoi.wordpress.com 


১৪ সহীহ মুসলিম 


FE 2S, 5 RI 


৩২৮৫ । রবী ইবনে সাবরা জুহানী থেকে তার পিতা সাবরা জুহানীর সুত্রে বর্ণিত। তিনি 
বলেন, মক্কা বিজয়ের বছরে আমরা রাসূলুল্লাহ সাল্লান্াছু আলাইহি ওয়াসাল্লামের সাথে 
মক্কার দিকে যাত্রা করলাম ৷“. হাদীসের অবশিষ্ট অংশ বিশর বর্ণিত হাদীসের অনুরূপ । . 
এতে আরো আছে ঃ “এও কি হতে পারে?” আর “এর (আমার এ সাথীর) চাদরখানা 
পুরনো এবং জীর্ণ ।” 

aE Hodis ut 


-2- 7-5 2, 


a SEAS LT Rl) sd ix ETT ৮ 2 jas 
WL ENGL AS BA ul JB ce 4 ee 


228% du 2 Act ec a2, 


LENE Fl ete HILO) 2 I Ber BI, 


Io EI 
ET PETTUS EE TEE UE Es TEE Td 
বলেছেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে ছিলেন। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন ৪ “হে. লোকেরা, আমি তোমাদেরকে 
নারীদের সাথে ‘মুত'আ’ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি দিয়েছিলাম । এখন 
আল্লাহ তা'আলা তা কিয়ামত পৰ্যন্ত হারাম করে দিয়েছেন। সুতরাং ‘মুত'আ'’ বিয়ে সূত্রে 
তোমাদের কারো কাছে কোন স্ত্রীলোক থাকলে সে যেন তাকে ছেড়ে দেয়। আর ' 
তাদেরকে তোমরা যে সম্পদ দিয়েছো তার কিছুই ফেরত নিও না।” 
টীকা 8 সাবরা জুহানী কর্তৃক বর্ণিত এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, “মুত'আ' বা সাময়িক বিয়ে কিয়ামত 


পর্যন্ত সময়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ ঘোষণা করেছেন। সুতরাং যেসব | 


হাদীস বর্ণনাকারীর বর্ণনা থেকে হযরত আবু বাক্র ও উমারের (রা).খিলাফতকাল পর্যন্ত ‘মুত'আ' রিয়ে_ - 


প্রচলিত থাকার বিষয়ে জানা যায় তার এটকা যুক্তিসংগত ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়। অর্থাৎ তখনও পর্যন্ত 


যারা ‘মুত'আ'’ যি়েকে ত্য মান কযাছেন' হরর দয দ অহা গতা গত যা কা +. 
ছিলেন না। Ee 


ec ced Peder Lo er 28 


3 lar - oP Cp fr ve LL ius I ox; os 


Ed পপ Ed 


. ELL 20k 


& -2 Ld 


Ele 


Ed 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৫ 


৩২৮৭ । এই সনদে আবদুল আযীয ইবনে উমার উপরের হাদীসের অনুরূপ বর্ণনা 
করেছেন। সাবরা জুহানী বলেছেন £ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
রুকন এবং খানায়ে কা’বার দরজার মধ্যবর্তী স্থানে দাড়িয়ে বলতে শুনলাম... হাদীসের 
পরবর্তী অংশ ইবনে নুমাইর বর্ণিত হাদীসের বিষয়বস্তুর অনুরূপ । 
CT () MY 522 
Ui dF Ase dls Fate 
Sti Flea 8 eddy 
bell 
৩২৮৮ ৷ আবদুল মালিক ইবনে সাবরা থেকে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে 
বর্ণিত । তার দাদা সাবরা জুহানী বলেছেন ঃ মক্কা বিজয়ের বছর আমাদের মক্কা প্রবেশের 
মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘মুত'আ' বিয়ের অনুমতি 
TUTE ET RAE 


J mui sds yh tel ELLE L222 


| 


ec A, ec 2.8 oor cr or * 


bod HMDA LLL 


EEE RFS Lilo eC AK ঠে 


ec 92 Ace toe 


by the os en LCs: CEEOL A Go EEA 
NE br FSR MLE 


প 


bss ERD le AE El ES ak FW 
on 
৩২৮৯ । আবদুল আযীয ইবনে রবী ইবনে সাবরা ইবনে মা’বাদ থেকে বর্ণিত। তিনি 
বলেছেন £ঃ আমি আমার পিতা রবী ইবনে সাবরাকে তার পিতা সাবরা ইবনে মা'বাদ 


থেকে বর্ণনা করতে শুনেছি যে, মক্কা বিজয়ের বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে ‘মুত’আ’ বিয়ে করার অনুমতি দিয়েছিলেন । সাবরা ইবনে 


" http://islamiBoi.wordpress.com 


১৬ সহীহ মুসলিম 


মা'বাদ বর্ণনা করেছেন £ আমি এবং বনী সুলাইম গোত্রের আমার এক সংগী (স্ত্রীলোকের 
সন্ধানে) বের হলাম এবং বনী আমের গোত্রের এক কুমারী যুবতীকে পেয়ে গেলাম । সে 
ছিল যেন দীর্ঘংগী যুবতী উটনীর মত । আমরা তার নিকট ‘মুত’আ’ বা সাময়িক বিয়ের 
প্রস্তাব দিলাম এবং বিনিময়ে আমাদের চাদর দু’খানা পেশ করলাম । মহিলাটি তা দেখতে 
থাকলো। সে আমাকে আমার সংগীর চাইতে সুশ্রী দেখতে পেল । তবে আমার বন্ধুর 
চাদরখানা আমার চাদর থেকে উৎকৃষ্ট ছিল । সে নিজে নিজে কিছুক্ষণ ভেবে নিল এবং 
আমার সংগীকে পছন্দ না করে আমাকে পছন্দ করে ফেললো। সে আমার সাথে তিনদিন 
অবস্থান করলো। অতঃপর. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 
LLL REALL NE BALM 


AS TL - GI i ho Sl Co 


or পন 


Es AEE Dds 


৩২৯০ । রবী ইবনে সাবরা থেকে তার পিতা সাবরা জুহানীর সূত্রে বর্ণিত । তিনি (সাবরা 
জুহানী) বলেছেন ঃ নবী সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আ’ বিয়ে করতে নিষেধ 
করেছেন। 


- 3.4 তলত লন er B6 


i He) ve SA ~~ si Zs As 2, 


a Fetes Pos et 


৩২৯১ রবী ইবনে সাবরা থেকে তার পিতা সাবরা জুহানীর সূত্রে বর্ণিত । তিনি (সাবরা 
জুহানী) বলেছেন ঃ মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মুত'আ’ (সাময়িক) বিয়ে করতে নিষেধ করেছেন। 


- eo | Ae hac cede dor 
LLL ns a LS ST 
aT hw ot Hel 


Le dled slid Ssh ses পণ 


ec cel ALES চি ললপলপত লত ত 


Ef Er fe ES ol oD Ll rh + ন ৮; ন ue ur 


EU CE EE SEEN UT ER EEE 
(সাবরা জুহানী) তাকে জানিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা 


http://IslamiBoi.wordpress.com | 
p B সহীহ মুসলিম ১৭ 


বিজয়ের সময় ‘মুত'আ' (সাময়িক) বিয়ে করতে নিষেধ করেছেন। (তিনি আরো বর্ণনা 
করেছেন যে,) তার পিতা (সাবরা জুহানী) দুইখানা লাল চাদরের বিনিময়ে “মুত'আ'’ বিয়ে 
করেছিলেন। 

iF EE ls ERIE , 57 et AEE AIL fos 
Bale HALEY 5 LS i fs sl i x Nol 


2 4 Loe - 202 


ন i s. SE SI bE J 22 lor 
DALE. LESH ls Fi 


ab SS ELEN Y, Be OPE Ws ul 0 Sn ok 


A: Zig t LE rd J=১- i le LC 5 a oR 


পল লাল 


EE LSB LHI SSE GIG 


dor ত ky hd ASIN si ee RE du 
Eh. so0s Hho ন pb 22% #4 


PEE id al i sc a : EEL 


es 4c 2-8 bd 


ce ec el 


SE ETO 2% 
Leh AN BF Beh sata wee 2 


ello Ale Bad lo BEES Cuil al En 


৩২৯৩। ইবনে শিহাব থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে উর ওযা ইবনে প্রবায়ের 
জানিয়েছেন যে, একদিন আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) মক্কায় খুতবা দিতে দাঁড়িয়ে 
বললেন $ কিছু সংখ্যক লোক আছে, আল্লাহ তা'আলা তাদের চোখ যেমন অন্ধ করে 
দিয়েছেন তাদের অন্তরও যেন তেমন অন্ধ করে দেন কেননা তারা ‘মুত'আ!’ (সাময়িক) 
বিয়ে জায়েয হওয়ার ‘ফতওয়া’ দিয়ে থাকেন। এক ব্যক্তির (আবদুল্লাহ ইবনে আব্বাস) 
প্রতি ইংগিত করে তিনি এ কথা বলতেন । তিনি (ইবনে আব্বাস রা.) তখন তাকে ডেকে 
বললেন ঃ তুমি বড় জঘন্য ও নির্বোধ ব্যক্তি। আমার জিন্দেগীর শপথ করে বলছি, 


http://IslamiBoi.wordpress.com 


_ ১৮ সহীহ মুসলিম 


ইমামুল মুত্তাকীন অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় “মুত'আ' বিয়ে 
করা হতো । জবাবে আবদুল্লাহ ইবনে যুবায়ের তাকে বললেন £ আপনি নিজে ‘মুত'আ’ 
বিয়ে করে দেখুন। আল্লাহর শপথ করে বলছি, আপনি তা করলে আমি আপনাকে পাথর 
"মেরে হত্যা করবো। ইবনে শিহাব বলেন, খালিদ ইবনে মুহাজির ইবনে সাইফুল্লাহ 
আমাকে জানিয়েছেন যে, তিনি একদা এক ব্যক্তির কাছে বসা ছিলেন। এ সময় এক 
ব্যক্তি তার কাছে এসে ‘মুত'আ' বিয়ে সম্পর্কে ‘ফতওয়া’ চাইলো । তিনি তাকে ‘মুত'আ'’ 
করতে অনুমতি দিলেন। তখন ইবনে আবু আমরাহ আনসারী তাকে লক্ষ্য করে বলে 
উঠলেন, থামো। সে বললো ঃ তা কি? আল্লাহর শপথ! ‘ইমামুল মুত্তাকীন’ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ‘মুত’আ!’ বিয়ে প্রচলিত ছিল। তখন ইবনে আবু 
আমরাহ বললেন ঃ ইসলামের প্রাথমিক যুগে তা চরম ঠেকা অবস্থায় লোকদের জন্য মৃত 
বস্তু, রক্ত ও শুকরের গোশত খাওয়ার মত জায়েয ছিল। অতঃপর আল্লাহ তা'আলা তার 
দ্বীনকে মজবুত করে দিয়েছেন এবং ‘মুত’আ'’ নিষেধ করে দিয়েছেন। ইবনে শিহাব 
বলেন ৪ আমাকে রবী ইবনে সাবরা জুহানী জানিয়েছেন যে, তার পিতা সাবরা জুহানী 
বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমি বনী আমর গোত্রের 
এক স্ত্রীলোকের সাথে দু’খানা লাল চাদরের বিনিময়ে ‘মুত’আ’ বিয়ের বন্ধনে আবদ্ধ 
হয়েছিলাম । অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘মুত'আ'’ 
বিয়ে করতে নিষেধ করলেন। ইবনে শিহাব বর্ণনা করেছেন £ আমি এ বিষয়টি রবী ইবনে 
সাবরা জুহানীকে উমার ইবনে আবদুল আযীযের কাছে বর্ণনা করতে শুনেছি। তখন আমি 
সেখানে বসা ছিলাম । 


টীকা $ হাদীসে আবদুল্লাহ ইবনে যুবায়ের যে লোকটি সম্পর্কে ইংগিত দিয়ে বলেছেন যে, আল্লাহ তার 
হৃদয়কেও অন্ধ করে দিন যেমন তার চোখকে অন্ধ করে দিয়েছেন এ ব্যক্তি হলেন আবদুল্লাহ ইবনে 
আব্বাস (রা), তিনি ‘মুত'আ’ (সাময়িক) বিয়ে জায়েয বলে ‘ফতওয়া’ দিতেন । কিন্তু তা হারাম বা নিষিদ্ধ 
হওয়া সম্পর্কে অবহিত হওয়ার পর তিনি শেষ বয়সে তার এই মত প্রত্যাহার করেছিলেন। শেষ জীবনে 
তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। 


LHS FELL EE 4 


c--e- 02 


WE Mt So 


FUE RE UENCE EEC HET 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আ' বিয়ে করতে নিষেধ করেছেন। তিনি 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৯ 


বলেছেন ঃ আজকের এই দিন থেকে তা কিয়ামত পর্যন্ত হারাম । এ ক্ষেত্রে কেউ যদি 
মুত'আ’ বিয়ের সূত্রে স্ত্রীকে কিছু দিয়ে থাকে তা যেন সে ফেরত না নেয়। 


Tih 0x02 


FTAs Ads MP NTH ATL 22 


“ পল 


Loo od Ho disds Absls F oles ¥ ol 


Hip EFI IE (2: Ll 


৩২৯৫। আলী ইবনে আবু তালিব (রা) খেকে ব্মিত ॥ খাইবার সুদের দিন রাসুর্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আ’ সূত্রে মেয়েদের বিয়ে করতে এবং গৃহপালিত 
গাধীর গোশত খেতে নিষেধ করেছেন। 


= ্চ e zi 2 oe \s 2e- 


Al SL a ios 


cca ৫ 


Sa J AIG E REM a ILL EL i 
ce eo ce cc লন HL 


bp oS = FEI RS 
Alb 


৩২৯৬ । আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আসমা দাবৃয়ী জুরাইরিয়ার মাধ্যমে, তিনি 
মালিকের সূত্রে উপরোক্ত সনদে আলী ইবনে আবু তালিব থেকে হাদীস বর্ণনা করেছেন। 
তিনি (আলী ইবনে আবু তালিব)-কে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে শুনেছেন, তুমি 
তো সোজা পথ থেকে বিচ্যুত এক ব্যক্তি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদেরকে মুত’আ করতে নিষেধ করেছেন। অতঃপর হাদীসের বাকি অংশ মালিক 
থেকে ইয়াহইয়া কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


--9/4 82 ec He He ec hear coer 


ec 26 | 
bel oe 22 U2 Al ol, zl Sr 


Ed 


- che# Hed ed Los Jes 


Pot Hd dls ES ESO PAE “3 


PRA AA 


ez cc csc vee HEE? 
cE Jad Pee TEASE NOE REN EA ER 


‘ Nh e 220 


A Lhe 


http://IslamiBoi.wordpress.com 
২০ সহীহ মুসলিম a id 


৩২৯৭ । আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত । (তিনি বলেছেন) খাইবার যুদ্ধের 
দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আ’ বিয়ে করতে এবং গৃহপালিত গাঁধার 
গোশত খেতে নিষেধ করেছেন। 


dis EL ES Hod SG Leos 


পন Ed 


EE TE NEE RNR BNE 
SSS Ee TES LG 


7 ee 220 42 oc cones rer 


i) Ast UI AS 2 
৩২৯৮ । আলী ইবনে আবু তালিব (রা) থেকে বর্ণিত । তিনি শুনলেন, স্ত্রীলোকদের সাথে 
মুত’আ বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যাপারে আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) নরম সুরে 
কথা বলেন । তখন তিনি (আলী) বললেন ঃ হে ইবনে আব্বাস থামো (এরূপ কথা বলো 
- না)। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের দিন মুত’আ বিয়ে 
করতে' এবং গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ করেছেন। 


cool co 07 Hb র 26 

lb Lf brs ply os 
ee ee - A222 Lo ef e 20, 
sts db 2 dos shut ed 3 ul 


Moss Ns 


4 LP dd or NIA Al ke Lele - 


Ed Ed 


eccsss 


NAL KSI RES. lA EOE ENE 


৩২৯৯ । মুহাম্মাদ ইবনে আলী ইবনে আবু তালিবের দুইপুত্র হাসান ও আবদুল্লাহ থেকে 
তাদের পিতার সূত্রে বর্ণিত। তিনি (মুহাম্মাদ) আলী ইবনে আবু তালিবকে (রা) 
আবদুল্লাহ ইবনে আব্বাসকে (রা) লক্ষ্য করে বলতে শুনেছেন ঃ খাইবার যুদ্ধের দিন 
_ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুত’আ’ বিয়ে করতে এবং গৃহপালিত গাধার 
গোশত খেতে নিষেধ করেছেন। 


অনুচ্ছেদ £ 8 
কোন লোককে তর খাব সত সা এবই সত বন করা হম 


FANS - Js an Eee sd a MeO 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২১ 

ccs Gece coc Hod dos NA A crac cect 5 
TSE ESHELF Lod Le db Jb 5, 2 dl 
We, 


৩৩০০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন $ কোন স্ত্রীলোক ও তার ফুফুকে এবং কোন স্ত্রীলোক ও তার খালাকে বিয়ের 
মাধ্যমে একত্রিত করা যাবে না । (অর্থাৎ এক সাথে একই ব্যক্তি তাদেরকে বিয়ে করতে 
পারবে না।) 

LAA AEP 


Fr dly xy hs AL Los 


| Zeb ez Leos sa. Ns 2, at cue 
IDOI AL LIL AMIGA acy : Ie 


এলত Ghee 20h 


se, ls es I Ee Toa 


৩৩০১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর স্ত্রীলোককে বিয়ের মাধ্যমে একত্রিত করতে (এক সাথে 
বিয়ে করতে) নিষেধ করেছেন। তারা হলো- স্ত্রীলোক ও তার ফুফু এবং কোন স্ত্রীলোক 
ও তার খালা। 


ceo শব - +e L220 


eA A js ) as 


FE Ac 1 $ I e202 


dlsar Hip l F APsi F E A i 


ef o Foose cz Ns 


Hp FAN ee LLY ds Fd ie 


৩৩০২। আৰু হুরায়য়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ ফুফুকে ভাইয়ের মেয়ের সাথে এবং বোনের 
মেয়েকে তার খালার সাথে একত্রে বিয়ে করা যাবে না। 


নল জ্ড ce cuore ce Heber 
ob 


ail dss 3 2 0 bE ale > Gos 


তপন Foes 2-0 4A L$ chit Lt oce e-2 20 


Alkaline Ee 


২২ সহীহ মুসলিম ipailstamitot. wordpress.com 


doll te SH AE AT ly Lh 3 es AN On 

dl 
৩৩০৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
" ওয়াসাল্লাম কোন ব্যক্তিকে কোন স্ত্রীলোক ও তার ফুফুকে কিংবা কোন স্ত্রীলোক ও তার 
খালাকে একসাথে বিয়ে করতে নিষেধ করেছেন। ইবনে শিহাব বলেন, আমি স্ত্রীর পিতার 
সালা বলং কুসুেও এই LANES 


HE dS su ES Hoy ed 


PRN HES 


চে EH IILSRRLA NSTI IS 
Be ETE Fh 


৩৩০৪ । অবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন যে- স্ত্রীলোককে তার ফুফুর সাথে বা খালার সাথে একত্রে বিয়ে করা যাবে না। 


পৰত cece coe oc - 2 be os Hed cn Tr’ 20 He FN 0 


Ee AF ii or dd is bon 10 FP] Ce 


. 
এত ত জলত cla # Foc BB HE cor 


4 ls ho 5 dl. LOE OE il 
৩৩০৫ ৷ আবু সালামা (রা) আবু হুরায়রাকে (রা) বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন... et 


৫ 2 Ed Ed লেট 


Ed 


iF EE Ho ENE +; KE 


HIGH BE PIL GF FALNIEYI Siler F J 


লালন জন ত cc eh rr 


TAIL Gs CE ET BSE 


৩৩০৬ ৷ আৰু হুরায়রা (রা) কবরিত (নবী সতত সহছিওযস দাদ বরে 
8 কেউ যেন তার মুসলমান ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপরে (একই স্ত্রীলোককে বিয়ের) 
প্রস্তাব না দেয়, কেউ যেন তার মুসলমান ভাইয়ের দামের উপরে দাম না বলে; কোন 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৩ 


স্ত্রীলোককে তার ফুফুর সাথে কিংবা তার খালার সাথে একত্রে বিয়ে করা যাবে না এবং 
কোন স্ত্রীলোক যেন তার বোনকে (সতীন) তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য 
তালাক দিতে না বলে। সে যেন (এসব করা ছাড়াই) বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়। কেননা 
তার জন্য আল্লাহ তা'আলা কর্তৃক নির্দিষ্ট অংশ সে লাভ করবেই । . 
i 20 2 of 
nf fies 
c-0 3 পল তত প 


Pdr dsl rat Ua ১ 0 
EL ETE ee EL LY Loe IE J 


-- 260 


[SE HEL ASE SEH 


৩৩০৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 

ওয়াসাল্লাম কোন স্ত্রীলোককে তার ফুফু বা খালার সাথে একত্রে বিয়ে করতে অথবা কোন 

বলক কতৃক তার রোতের (সং খালার খাদা হের জন্য তারে তাগকে দিতে 

বলতে নিষেধ করেছেন । কেননা মহান আল্লাহই তার রিযিকদাতা । 

Sho 20 25-2 

lop MF Co 

26- Le 

se J “ pe lS Al u) ) billy, aby Lepr 3 ols 

Mss Nal oc AEE or 


Pdr Hi STG bof Fis 


ei 
পঞ্জল পলা PR 


sb, ah os iS i Ee Jl se 


৩৩০৮ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন ৪ কোন স্ত্রীলোককে তার ফুফুর 
সাথে এবং কোন স্ত্রীলোককে তার খালার সাথে একত্রে বিয়ে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 

টীকা $ কোন স্ত্রীলোকের সাথে তার ফুফু বা খালাকে একই ব্যক্তির বিয়ে করা হারাম । এভাবে স্ত্রীর 
পিতার খালা বা ফুফুকেও বিয়ে করা হারাম । এ ব্যাপারে উম্মাতের সমস্ত বিশেষজ্ঞ উলামা একমত । 
তবে শিয়া ও খারেজীদের একটি ক্ষুদ্র দল স্ত্রীর সাথে স্ত্রীর পিতার ফুফু বা খালাকে বিয়ে করার ব্যাপারে 
ভিন্ন মত পোষণ করেছেন । তাদের যুক্তি হলো, যেসব স্ত্রীলোককে বিয়ে করা হারাম, তাদের কথা উল্লেখ 
করার পর আল্লাহ তা'আলা বলেছেন, “এসব স্ত্রীলোক ছাড়া অন্যান্য স্ত্রীলোকদের তোমরা অর্থের 
বিনিময়ে বিয়ে করতে পারবে। এটা তোমাদের জন্য হালাল ।” আহলে সুন্নাত ওয়াল জামায়াতের 
উলামাদের দলীল হলো, আল্লাহ তা'আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন £ ওয়া 
আন্যালনা আলাইকায্‌ যিকরা লিতুবাইয়িনা লির্নাসি মা নুযযিলা ইলাইহিম ৷” অর্থাৎ “আমি তোমার কাছে 
‘যিকর’ বা ‘নসীহত' (হর) যাত জযেং গয়: গাজলরকাখকাগ রত এই 


http://IslamiBoi.wordpress.com 


২৪ সহীহ মুসলিম 


আয়াতের দ্বারা বুঝা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ব্যাখ্যাদাতা। তাই তিনি যা 
কিছু বলেছেন তা কুরআনেরই ব্যাখ্যা । সুতরাং যেভাবে কুরআনের আনুগত্য করতে হবে ঠিক সেভাবে 
নবীর বাণী হাদীসের অনুসরণ করতে হবে। শিয়া ও খারেজীদের দাবী এখানে অযৌক্তিক ও অসংগত । 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও স্বীকৃতির মাধ্যমে কুরআনের যে ব্যাখ্যা প্রকাশ 
পেয়েছে সেটাই গ্রহণযোগ্য ৷ 


গু তূনত > He 22 


EE I sur SEC bx deuit Ges 


৩৩০৯ ৷ মুহাম্মাদ ইবনে হাতেম, শাবাবা, ওয়ারাকা ও আমর ইবনে দীনারের মাধ্যমে 
উল্লেখিত সনদে উপরোক্ত হাদীসের অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ 8 ৫ 

হজ্জের জন্য ইহরাম বাধা অবস্থায় বিয়ে করা হারাম এবং তাদেরকে বিয়ের প্রস্তাব 

দেয়া মাকরূহ । 

SRI AS GY Ar ke SGI LL (E57 
ce cE Asi co AB Nos 

Ee ENN wu Ah FLL cy ১, dle 


Ms Ns Le ce HE 2 
“ed RA AT ey Sse MIE Eh pnd 


Adec ic #52 eo sa cor 


LEI SNA Se 


৩৩১০ এৰাই হৰল ওযা এড বিত । ভিনি বলা উমার ইবনে উবায়দুল্লাহ 
তার পুত্র তালৃহা ইবনে উমারকে শায়বা ইবনে যুবায়েরের কন্যার সাথে বিয়ে দেয়ার প্রস্ত 
ব দিয়ে আমাকে আবান ইবনে উসমানের কাছে পাঠালেন । তখন তিনি ছিলেন আমীরে 
হজ্জ। তিনি বললেন £ঃ আমি উসমান ইবনে আফ্ফানকে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ মুহরিম (হজ্জের জন্য ইহরাম বাধা ব্যক্তি 
SUAS le Lehn DAA Aaa LL a da এবং বিয়ের জন্য 
কারো কাছে প্রস্তাবও করবে না। 


€ ‘28 ed hhc | 
ALG E 

2 acd Bad Ares 7 ec - 2h or e- He MT cro 
EIEN AES SEL OELE Se Be lp 5 0 Ea 


ee ee ew - ESA 


FATE a3 dls LL hal PAs REALE K A 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৫ 
Fee dn CALI EN AS ur {ANS JE 
EE ods 


৩৩১১ । নাফে’ থেকে বর্ণিত নুবাইহ ইবনে ওয়াহাব বলেছেন ঃ তিনি বলেন, উমার 
ইবনে উবায়দুল্লাহ ইবনে মা'মার আমাকে আবান ইবনে উসমানের কাছে পাঠালেন। 
তিনি তখন এঁ মওসুমের আমীরে হজ্জ ছিলেন। উমার ইবনে উবায়দুল্লাহ ইবনে মা'মার 
তার পুত্রের সাথে শায়বা ইবনে উসমানের কন্যার বিয়ের প্রস্তাব করেছিলেন। আবান 
ইবনে উসমান আমাকে বললেন ৪ আমি দেখছি তুমি একজন অশিক্ষিত গোয়ার ছাড়া 
আর কিছু নও । মুহরিম বা ইহরাম বাধা ব্যক্তি নিজে বিয়ে করতে পারে না বা কাউকে 
বিয়ে দিতে পারে না। উসমান ইবনে আফ্ফান (রা) আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে একথা বর্ণনা করে শুনিয়েছেন। 


পতল colo Aor citi coe cr EA 
oo ae 84 see Ue $4 


sd PEC ls EE 


i 


V2 - EAE oc 0 ec} oc প ০৮ 
SNE re le PEE Es 


oc wr 


Ay; 0 cl 0) J J 5 el Le 


৩৩১২ । উসমান ইবনে আফ্ফান (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ মুহরিম ব্যক্তি ইহরাম অবস্থায় নিজে বিয়ে করতে পারবে না, 
Rd Ls los, Sy Ld AS So SUE 


2% 
2 AL ll 


EE EE AA oc 2023 MES 


Ed পপ 


2 i oc 2 oe a 


i se co Ee Sulton 
, A J ly “le Fo 


৩৩১৩ । উসমান ইবনে আফ্ফান (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ মুহরিম ব্যক্তি নিজে বিয়ে করবে না কিংবা বিয়ের জন্য প্রস্তাবও 
দেবেনা। 


http://IslamiBoi.wordpress.com 
২৬ সহীহ মুসলিম 


co Bo- 


studs ‘2 


ocho a €$ 20 2 aH = fet EE 2 a ie Ba z 
0p Ne 3) iter si hg ae sul EE 
2 wb weak EE 


এল ১ ০১ চা ol Han ode ul 


পাচি EA LA পন পপ Bo 2 


a 5 es) Fs 5 ll J FRED ls Ly Eads ও 


cred 2 eo Bohr - 20 of & 3. 2 oceans 


Ue ca LGC Gp DNA IIE DB td ot Pol 


2 ee 2 ৪/০ 


Ae সব Lode je dd Hb PA 


৩৩১৪ । নুবাইহ ইবনে ওয়াহাব থেকে বর্ণিত । তিনি বলেছেন, উমার ইবনে উবায়দুল্লাহ 
ইবনে মা'মার হজ্জের মওসুমে তার পুত্র তালহাকে শায়বা ইবনে যুবায়েরের কন্যার সাথে 
বিয়ে দেয়ার ইচ্ছা করলেন । সেই সময় আবান ইবনে উসমান ছিলেন আমীরে হজ্জ । তাই 
উমার ইবনে উবায়দুল্লাহ ইবনে মা’মার কোন এক ব্যক্তিকে আবানের কাছে পাঠালেন 
যে, আমি (উমার ইবনে উবায়দুল্লাহ ইবনে মা’মার) আমার পুত্র তালহা ইবনে উমারকে 
(শায়বা ইবনে যুবায়েরের কন্যার সাথে) বিয়ে দিতে ইচ্ছুক । অতএব আমি আন্তরিকভাবে 
তাতে (বিবাহ অনুষ্ঠানে) আপনার উপস্থিতি কামনা করছি। সব কথা শুনে আবান তাকে 
বললেন £ আমি দেখছি তুমি একজন নির্বোধ ইরাকী। আমি উসমান ইবনে আফফানকে 
বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ মুহরিম ব্যক্তি 
ইহরাম অবস্থায় বিয়ে করতে পারবে না। 

so 28 

x 2 


ced cca ech les co sccoch es ct cee HiNe oc, 8.2 Hear ccec 
LE 2 AIRES of 2 CF JED Sl i EGU 


POA) ন ec ev crech Hes 


ৰ BRIE EE Esl buf FE 


- tht a Ez edited td . 


te tS EN J 523 ~ EL A el 3১ 422 bE C7 dy 


পল 


doc Hr cords he 


De 2, ৩4 ১। 


৩৩১৫ ৷ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন £ নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মায়মূনাকে (রা) বিয়ে করেছেন। ইবনে নুমাইরের 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৭ 


বর্ণনায় আরো আছে- আমি হাদীসটি যুহরীর কাছে বর্ণনা করলে তিনি বললেন ঃ ইয়াযীদ 
ইবনুল আসাম্ম আমাকে জানিয়েছেন যে, তিনি (নবী) হালাল অর্থাৎ ইহরামহীন অবস্থায় 
বিয়ে করেছেন। 

টাকা £ এই হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীন মায়মূনা বিনতে 
হারিসকে ইহরাম অবস্থায় বিয়ে করেছিলেন। কিন্তু অন্যান্য হাদীস থেকে জানা যায়, তিনি হালাল অর্থাৎ 
ইহরামমুক্ত অবস্থায় উম্মুল মুমিনীন হযরত মায়মুনাকে (রা) বিয়ে করেছিলেন। খোদ হযরত মায়মূনার 
(রা) বর্ণিত হাদীস থেকেই তা প্রমাণিত । সুতরাং আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) বর্ণিত হাদীসে যেখানে 
মুহরিমান’ শব্দ ব্যবহৃত হয়েছে তার অর্থ হবে হারাম শরীফের মধ্যে অবস্থানকালে । কারণ “‘মুহরিমা' 
শব্দের এ অর্থও হতে পারে। আর খোদ নিজের বিয়ের ব্যাপারে হযরত মায়মূনার (রা) বেশী জানা থাকার 
কথা । এ ক্ষেত্রে হযরত মায়মূনার (রা) কথা পরিত্যাগ করে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাসের (রা) 
কথা গ্রহণ করা যেতে পারে না। 


or ez পলাল 


ue BSE rr uh EES TTC Ue 


Aocrdicr eco Moss, 1, 


ES NSS NOTH C5 2 64 esl x by ১ 
+ oh 2 


2 


৩৩১৬ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন ঃ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম (বা হারাম শরীফে অবস্থান করা) অবস্থায় 
মায়মুনাকে (রা) বিয়ে করেছিলেন। 


AL For Zc 20% A ocd পল তূৰ্ডত 
IE JCMS Beng Sige | 


EASA cr ez Mss Ns 


vb ul i, Eg EE 0 PH POS FON fet br Ya Md 


৩৩১৭ ইয়াৰীদ ইলে সপন ৰেক বাৰিত (নি ৰলে জমির কাছে সমর 
বিনতে হারিস (রা) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
তাকে বিয়ে করেছিলেন, তিনি (রাসূলুলুল্লাহ সা.) হালাল বা ইহ্‌রামহীন অবস্থায় ছিলেন। 
ইয়াযীদ ইবনে আসাম্ম আরো বলেছেন যে, মায়মূনা বিনতে হারিস (রা) আমার এবং 
আবদুল্লাহ ইবনে আব্বাসের (রা) খালা ছিলেন। 


http://IslamiBoi.wordpress.com 


২৮ সহীহ মুসলিম 


অনুচ্ছেদ £ ৬ 
স্ত্রীলোকের পক্ষ থেকে কোন ব্যক্তির বিয়ের প্রস্তাবের জওয়াব না আসা কিংবা উক্ত 
ব্যক্তির অনুমতি প্রদান বা পরিত্যাগ না করা পর্যন্ত উক্ত স্ত্রীলোকের কাছে অন্য 
কোন ব্যক্তির বিয়ের প্রস্তাব পেশ করা হারাম । 


- 2092.04 


ple MEAG SEs cm 222 
MEd ENA 24 


চস সত 


ETE EEE 1 ETN EET © ET CUE TE EET 
বলেছেন £ তোমাদের একজনের দরদাম করার উপর দিয়ে অন্যজন যেন দরদাম না করে 
এবং একজনের বিয়ের প্রস্তাবের উপর অন্য কেউ যেন প্রস্তাব না দেয়। 


- s- Ao Aoc2 


ih ox oo bs Sa LA os 
dl BR RAS BIA dle be 4 Er 306 
THIN Ls FSI ASF FISH 
৩৩১৯ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেন $ কোন ব্যক্তি যেন তার ভাইয়ের দামদরের উপর 'দামদর-না করে এবং তার বিয়ের 
প্তারের গর রেল স্তার লা. দেয়।। তর লে অনুমতি দিলে স্তঞ্্ কথা। 


| 


SMe Se ag Ba Bil As ios 


পপ ১ 


৩৩২০ । আবু বাক্র ইবনে আবু শায়বা মিসহারের মাধ্যমে উবায়দুল্লাহর নিকট থেকে 
এই সনদে উপরের হাদীসটি বর্ণনা করেছেন। 


Ne slots Es sid er ES 
৩৩২১ । এ সূত্রেও উপরের হাদীসটি আবু কামেল হাম্মাদ ও আইয়ূবের মাধ্যমে নাফে’র 
নিকট থেকে বর্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৯ 


2 3 or 
le a Crt 
- cate} ho Hoh ood EO EE £ 20 ec Hoa 


Ppp Be i Er 5 I eG 
CE OYECEY UL ol গো se f IE nl li si cr 
NE WO EE ED £ 4 2 - 0% 2 28 224 
AIT ISLANITT Sle FE iA FF 
TT 3 an SL RRE PS aan os Ble EOE Cea 
len FIN ols eS SOE) 
৩৩২২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। (তিনি বলেছেন) শহরবাসী কর্তৃক গ্রামের 
অধিবাসীর পক্ষ হয়ে কোন জিনিস বিক্রি করে দিতে, মূল্য বৃদ্ধির জন্য কোন জিনিসের 
দাম বলতে, দালালী করতে বা মুসলমান ভাইয়ের বিয়ের প্রস্তাবের ওপর (একই 
স্ত্রীলোককে বিয়ের জন্য) প্রস্তাব দিতে অথবা মুসলমান ভাইয়ের দামের উপর দাম করে 
কোন জিনিস কিনতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন । (তিনি আরো 
বলেছেন) কোন স্ত্রীলোক যেন তার বোনের (সতীন) খাবার নিজে দখল করার জন্য 
স্বামীর কাছে তার তালাক দাবী না করে। আমর তার বর্ণনায় আরো উল্লেখ করেছেন $ 
কেউ যেন তার মুসলমান ভাইয়ের দামদরের উপর দামদর না করে। 
টীকা $ গ্রামবাসীর নিকট থেকে শহরবাসী যেন কোন জিনিস বিক্রির জন্য খরিদ না করে। কারণ গ্রামে 
বসবাসকারী সরলমনা মানুষ শহরের হাল-হকীকত বা জিনিস পত্রের দামদর সম্পর্কে পূর্ণরূপে 
ওয়াকিফহাল থাকে না । তাই কোন শহরবাসী শহরে বিক্রি করার জন্য তার নিকট থেকে যখন জিনিস 
কিনে নেয় তখন খুব সস্তায় কিনতে সক্ষম হয়। ফলে গ্রামবাসী লোকটি জিনিসের ন্যায্য মূল্য থেকে 
বঞ্চিত হয়। পক্ষান্তরে ক্রেতা শহরবাসী উক্ত জিনিস পুনরায় শহরবাসীর নিকট চড়া দামে বিক্রি করে। 
ফলে ক্ষতি হয় বিবিধ ৷ প্রথমতঃ গ্রাম্য লোকটি সঠিক দাম পায় না। দ্বিতীয়তঃ শহরবাসীকে 


তুলনামূলকভাবে অধিক মূল্যে জিনিসটি কিনতে হয় । সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 
হাদীসে মধ্যস্বতবৃভোগী শ্ৰেণী সৃষ্টির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। 


Port = 

+ & 

Le — G2 
Ef S- te Fe 222 SABE wae 


ul sllo- a wl ) ue 2 EE Pel sl Ll gl 


ন তপ 


Rn HS EY 4 sl AIS RHRET AL 
Nl Ne EX JL Et i ES UL ESS 


পপ পল 


৩০ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


৩৩২৩ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন ঃ (কোন জিনিস বেশী দামে বিক্রি করার জন্য) তোমরা পরস্পর যোগসাজসে 
দামদর করো না (বা ক্রয় বিক্রয়ের ব্যাপারে দালালী করো না,) কেউ যেন তার ভাইয়ের 
দামের উপর দাম না করে, কোন শহরবাসী যেন কোন গ্রামবাসীর পক্ষ হয়ে তার কোন 
জিনিস বিক্রি না করে, কেউ যেন তার (মুসলমান) ভাইয়ের বিয়ের প্রস্তাবের উপর পাল্টা 
প্রস্তাব না করে, আর কোন নারী যেন অপরের (সতী) অংশের খাবার নিজে খাওয়ার জন্য 
স্বামীর কাছে তার (সতীনের) তালাক দাবী না করে। 


- 0 oc 26 


CES FILES Ll Ss SE 
BME LN Gees ES EEE Jas Gar ol ul 
=u Sl 2৮১১ =~ 


৩৩২৪ । আবু বাক্র ইবনে আৰু শায়বা আবদুল আ'লার মাধ্যমে EEE 
রাফে’ আবদুর রাজ্জাকের মাধ্যমে, তাদের সকলে মা'মার এবং তার মাধ্যমে যুহরী থেকে 
একই সনদে একই বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন। তবে মা'মার বর্ণিত 
হাদীসে অতিরিক্ত এতটুকু কথা আছে, ‘কেউ যেন তার ভাইয়ের বলা মূল্যের চেয়ে বেশী 
মূল্য না বলে ৷’ 


oc ec ef Ho cd.od - LF he cer 


Fb Pe Ub Es onl Sf oe 


che 4 ££ o- £ ox 4 ce ceo ce col - CE Ao rr পপ LN পঙ 
SEE lo Dd mld Us orl lb ar uy JF 


le PLY Alem} hall ~~) ke 4 be did ul 
৩৩২৫ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন ঃ কোন মুসলমান যেন কোন মুসলমানের দামদরের উপর দামদর না করে এবং 
কেউ যেন তার বিয়ের প্রস্তাবের উপর পাল্টা প্রস্তাব না করে। 


20 Ace 


J Sl se FAC EP Al as Ga Go ols ) or al Ge 


Cdr les 
৩৩২৬ । আহমাদ ইবনে ইবরাহীম দাওরাকী আবদুস সামাদ ও শুবার মাধ্যমে আলা ও 
সুহাইল থেকে এবং আলা ও সুহাইল উভয়ে তাদের পিতার নিকট থেকে আবু হুরায়রার 
মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরের হাদীস বর্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com | 
সহীহ মুসলিম ৩১ 


eA os 


oe oslo I ~~ re ae EG os 


Able Ft, YUL 
৩৩২৭ । মুহাম্মাদ ইবনে মুসান্না আবদুস সামাদ, শু'বা, আ’মাশ, আবু সালেহ ও আৰু 
হুরায়রার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন। 
তবে তারা “আলা সাওমি আখী হি" এবং “খিতবাতে আখী হি” কথা দুটি উল্লেখ 
করেছেন। 


iar 
i= EE Che 
#6 cA eo \e AEE ez ec fe \oker 
ATES PIB P do hy Peto 0 das 


2 
লএলপপ তত z 


, OM EME HT tA 


EERE HES TE HEE EN TECHIE 
মিম্বরে দাড়িয়ে বলতে শুনেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
8 এক ঈমানদার আরেক ঈমানদারের ভাই । সুতরাং ভাইয়ের দামের উপর দামদর করা 
অথবা তার বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব করা কোন ঈমানদারের জন্য হালাল নয় । 


অনুচ্ছেদ 8 ৭ 
শিগার বা বদলী বিয়ে হারাম এবং বাতিল 
zi 4c 56 2 
dl J Pls i co AL je SG I Le 
ঠা wa Np Sl PEs E as bd 


dcr ES লগতে 


dae Lire 


৩৩২৯ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
‘শিগার’ করতে নিষেধ করেছেন। শিগার হলো, কেউ তার কন্যাকে এক ব্যক্তির সাথে 
এই শর্তে বিয়ে দেবে যে উক্ত ব্যক্তিও তার কন্যাকে প্রথমোক্ত ব্যক্তির সাথে বিয়ে দেবে। 
কিন্তু তাদের কোন মোহরানা থাকবে না! 


টীকা £ ‘শিগার' বা বদলী বিয়ে হলো ৪ মোহর আদায় করতে হবে না এই বুঝাপড়ায় পরস্পরের কন্যা 
বা বোনকে বিয়ে দেয়া বা বিয়ে করা। অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তির বোনকে বিয়ে করবে এবং 


http://IslamiBoi.wordpress.com 


৩২ সহীহ মুসলিম 


বিনিময়ে এঁ ব্যক্তি প্রথমোক্ত ব্যক্তির বোনকে বিয়ে করবে । কিন্তু কোন প্রকার মোহরানা আদায় করবে 
না। ‘শিগার বিয়ে’ জাহেলী যুগের বিবাহ পদ্ধতির একটি । এ ধরনের বিয়েতে নারীর মোহর ও স্বাধীন 
মতামত বা বিয়ের ব্যাপারে পছন্দ-অপছন্দের ব্যাপারটা খর্ব হয়। তাই ইসলাম এ ধরনের বিয়ে 
অনুমোদন করে না । বরং হারাম বলে ঘোষণা করে। কোন ক্ষেত্রে এ ধরনের বিয়ে সংঘটিত হলেও তা 
বাতিল বলে গণ্য । তবে ঘটনাক্রমে যদি এমনি বিয়ে হয় এবং নারীর কোন প্রকার অধিকার ক্ষুণ্ন না হয় 
তাহলে ইসলাম এ ধরনের বিয়েকে ক্ষতিকর মনে করে না । বরং তা অনুমোদন করে। 

- 40 \sAocAL ThA McA ec oho. 


EL Mes Sl A or TS 2 


Pd 


2372-25 


Hl dl Loe Flos BBs dl oe Eon 1 


LAM USEING 
৩৩৩০। আবদুল্লাহ ইবনে উমারের (রা) মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন। তবে 
উবায়দুল্লাহ বৰ্ণিত হাদীসে এতটুকু কথা অতিরি এণনা করা হয়েছে £ “আমি নাফে’কে 
জিজ্ঞেস করলাম ‘শিগার’ বা বদলি বিয়ে কি ধরনের?” 


Po Ane II EA 


a 
তত পৰত 7% 


KE LE ENNIO 


৩৩৩১। আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। (তিনি বলেছেন) রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিগার বা বদলি বিয়ে করতে নিষেধ করেছেন। 


FAS Bh Gon AL Cl, Js Gor sy Go 


+2 তৰ 


Sls IN oe lo 3 


৩৩৩২ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রালোছেন $ ইসলামে শিগার 'রাকোন হকার রদগি নিত্রের বাবস্থা লেই! 


er PE 
2 Li 
3 26 


Fc sr bal NEES Ll al EET ত 


2x 
ফা, AN ES OS BOSS ERROR IE 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ৩৩ 


L325, cot ae is 


Ee hs) sl ৩১৩ ) CY sl ES 5d | Js J 


৩৩৩৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন. ৪ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম শিগার বা বদলি বিয়ে করতে নিষেধ করেছেন। ইবনে নুমাইর তার বর্ণনায় 
এতটুকু অধিক বর্ণনা করেছেন ৪ শিগার হলো, কোন ব্যক্তি অপর কোন ব্যক্তিকে বললো, 
তুমি আমার সাথে তোমার কন্যার বিয়ে দাও, আমি তোমার সাথে আমার কন্যার বিয়ে 
দিয়ে দেব। কিংবা তোমার বোনকে আমার সাথে বিয়ে দাও আমি আমার বোনকে 
তোমার সাথে বিয়ে দেব। 
0c Orr ন ca# os 12 ec ec scr # ec th AE 

EEE Nie Pl de sr el LOS 


sc} acs 


el EB 


৩৩৩৪ । আবু কুরাইব আবাদাও উবায়দুল্লাহর মাধ্যমে EE EF OE ETE 
Hii Ea ARE AAO 0s AU 


At 


i 38 ec? hes Lorei or Ho 86.8. 2a Ne Medio 
AE ILE HE Ce AE 


PA At oct AG 


RISA dls or das st Slay 


৩৩৩৫ । আবু যুবায়ের থেকে বর্ণিত । তিনি জাবির ইবনে আব দুল্লাহকে (রা) বলতে 
শুনেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘শিগার’ বা বদলি বিয়ে করতে 
নিষেধ করেছেন। 


অনুচ্ছেদ 8 ৮ 

বিয়ের শর্তসমূহ পালন করতে হবে। 

শোতে col esc haccodssr cL - » 66 He er 

Ue, cE xm ly Ca Bolus C22 

or cone a He FG or ec 26 


AEBS AGELESS CACHE Bil Los 
$079 \9 ec ced ce e- e- 2 Ge 2 


EE SPE UAE SETI Ari ued 2, 


পলাল 


http://IslamiBoi.wordpress.com 


৩৪ সহীহ মুসলিম 
OE OY LUMO 
8" 4! EAN 22 ele. oc os 


EET EE ্) রত EE TET 
ওয়াসাল্লাম বলেছেন ঃ “সবচেয়ে বড় পালনীয় শর্ত হলো বিয়ের শর্ত যার দ্বারা তোমরা 
নারীদের লজ্জাস্থান হালাল করে থাক।” আবু বাক্র ও মুহাম্মাদ ইবনে মুসান্না বর্ণিত 
হাদীসে এই শব্দগুলোই ব্যবহার করা হয়েছে। তবে মুসান্না বর্ণিত হাদীসে “শর্ত শব্দটির 
বহুবচন উল্লেখ আছে। 


টীকা £ এখানে মূলত স্ত্রীর মোহর আদায় করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। তাছাড়া স্ত্রীর 
ভরণপোষণের ব্যবস্থা করাও স্বামীর অন্যতম কর্তব্য। 


অনুচ্ছেদ $ ৯ 
বিয়ের জন্য বিধবাদের মৌখিক স্বীকৃতি দিতে হবে এবং কুমারী মেয়েদের মৌন 
স্বীকৃতিই যথেষ্ট হবে। 


ts so ALE sl irrurud 2s Che 


FY 
লুল Ld a পা ০ te 


is Sl CELE ESL EC 


dl TA SES fa Ee is ~ tay sa Ns 


- ef cr fe 


৩৩৩৭ । আবু হুরায়রা (রা) EEE TEEPE CE SMERL HUGA 
বলেছেন ঃ বিধবা স্ত্রীলোকের পরামর্শ ও প্রকাশ্য অনুমতি গ্রহণ ছাড়া তাকে বিয়ে দেয়া 
যাবে না এবং কুমারী স্ত্রীলোককে.তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। সবাই জিজ্ঞেস 
করলেন, হে আল্লাহর রাসূল, তার (কুমারী) অনুমতি কিভাবে নেয়া যাবে। রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ নীরব থাকাই তার অনুমতি । 


oc oho. 2 
bf aE 27 45 Gs 
লা লট কী এঞ oc ত 202 eat £ Ao £0 


ললে coc c/ca/ 3/2 2, ah orale ex 2002 Ho 2 cof e 


Ed NTE C Ss 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৫ 


20 Vs Aor cod ASG.A.2 oc 


ude ba, EES | oe J dো ES SO 


eo cod oc tn 2 Aces Sr পল পলল 
HS lat Pt a Ex us st era 


sis HE, es i BY SH lo le ৩০ Erne 


PAE ESA 


৩৩৩৮ ৷ এই সনদেও রাবীগণ উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


sed 4 oe 0 Ao \ahc codons EE ho od AE 


EE rule ads Ba Tl Fl Li 


(eB ” CGE tt 1s Es 


এক নত KR 


£- 076 2 of - AERA Aer 
En ! [PE Pees We 
পে eco ERNE LE সদ" 4-০" 


JE itl hE A ” edi Lill, Lie 


Ed 


i oy 2 OY i FA 0 Ie al 


৩৩৩৯ ৷ উম্মুল মুমিনীন আয়েশার (রা) আযাদকৃত দাস যাকওয়ান থেকে বর্ণিত। তিনি 
বলেছেন £ঃ আমি আয়েশাকে (রা) বলতে শুনেছি, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, যেসব কুমারী মেয়েদের তার পরিবারের লোকজন বা 
অভিভাবকগণ বিয়ে দেয় তাদের (কুমারী) নিকট থেকে বিয়ের ব্যাপারে অনুমতি নিতে 
হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন $ হ্যা, অনুমতি নিতে 
হবে। আয়েশা বলেন ৪ আমি বললাম, সে তো লজ্জা পাবে (অর্থাৎ লজ্জা করে কিছুই 
বলবে না)? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ সে যদি চুপ করে থাকে 
তবে এটাই হবে তার অনুমতি । 

Ac0c8r Aer MA 

ba AEE < 4 2 


Lied ক, 


http://IslamiBoi.wordpress.com 


৩৬ সহীহ মুসলিম 


পল লাস 


দত এ শঠ ল Asc 0- os t+ 


EE EE TE TE ET AE NEMEC EEE 1 
ওয়াসাল্লাম বলেছেন ৪ বিধবা মেয়েরা নিজেদের বিয়ের ব্যাপারে অভিভাবকের চেয়ে 
অধিকতর কর্তৃত্বশীল । আর কুমারী মেয়েদের নিকট থেকে তার বিয়ের ব্যাপারে অনুমতি 
গহণ করতে হবে। আর চুপ থাকাই হলো তার অনুমতি । 


tS 80 tn লাল লল ল 


fa 0 a) J i NL sd 0 fl se 


2 Lr > 2.tvo 


se 3 3), AS 


৩৩৪১। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ বিধবা স্ত্রীলোক তার নিজের বিয়ের ব্যাপারে অভিভাবকের চেয়ে 
(সিদ্ধান্তের ব্যাপারে) বেশী হকদার । আর বিয়ের ব্যাপারে কুমারী স্ত্রীলোকদের নিকট 
থেকে অনুমতি বা সম্মতি নিতে হবে। চুপ করে থাকাই তার সম্মতি । 


ENE 


2 a Ee Obs Sl i EL Fl a Leb 


Ed 


At ow Aoor 


BES Ceo Ve CG LG byl CES KI 


৩৩৪২। সুফিয়ান থেকে এই সনদেই উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। লাইসের 
বর্ণনায় আছে, (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন) বিধবা স্ত্রীলোক নিজের 
বিয়ের ব্যাপারে তার অভিভাবকের চেয়ে বেশী হকদার (অর্থাৎ সে তার নিজের বিয়ের 
ব্যাপারে স্বাধীন), আর কুমারী মেয়ের বিয়ের ব্যাপারে পিতা তার নিকট থেকে অনুমতি 
গ্রহণ করবে । চুপ থাকাই তার অনুমতি । রাবী কোন কোন সময় বর্ণনা করেছেন যে, চুপ 
থাকাই তার স্বীকৃতি ৷ 


http://IslamiBoi.wordpress.com সৰহ যাম ৩ 


অনুচ্ছেদ 8 ১০ 
পিতা কর্তৃক নাবালিকা কন্যাকে বিয়ে দেয়া বৈধ । 


ec he oe Hoon eB Hua cog hohsh LH 
sles LU, Cc lpi Dd En 2 re 


do m5 IEE bp ol re ls EAE J 


BL oc ce co czc Bc LPS 


SEI LIMLE Ii Tit Er bs dl Lo 
EEA Lr Ft ELE ASI : 


ZL ec oc Fos. COLe co ect Oz ero HFA, ef Lr hats 


১ ELA MDL SEE) 
jb 2 Ge £ ENAEY Sy CH bt bt 


34 di ১ dds EAE AL ES LS ol 


csc 2 


YA oo 


৩৩৪৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমার ছয় বছর বয়সের সময় 
রাসূলুল্লাহ (সা) আমাকে বিয়ে করেছিলেন। আর আমার বয়স যখন নয় বছর তখন 
আমার সাথে তার বাসর রাত্রি হয়। আয়েশা (রা) বলেন, আমরা (হিজরত করে) মদীনায় 
আসলাম । তারপর আমি এক মাস পর্যন্ত জ্বরে আক্রান্ত থাকলাম । আমার চুল আমার 
কান পর্যন্ত লম্বা হলো। আমি একদিন দোলনায় দোল খাচ্ছিলাম । আমার খেলার 
বান্ধবীরা আমার সাথে ছিল। এমন সময় (আমার মা) উম্মে রুমান এসে আমাকে 
ডাকলেন। আমি তার কাছে গেলাম । তিনি আমাকে ধরলেন এবং দরজার কাছে 
থামালেন। আমি তখন হাপাচ্ছিলাম। আমি জানতাম না তিনি আমাকে কেন 
ডেকেছিলেন। অবশেষে আমার হাপানো বন্ধ হলে তিনি আমাকে নিয়ে একটি ঘরে 
গেলেন সেখানে কিছু সংখ্যক আনসার মহিলা ছিলেন। ‘অতি উত্তম কল্যাণ ও বরকত 
হোক' বলে তারা আমাকে দু'আ করলেন। আমার মা আমাকে তাদের হাতে সোপর্দ 
করলেন । তারা আমার মাথা ধোয়ালেন এবং পরিপাটি করে সাজালেন। আমি ভীত- 
শংকিতও হইনি । পরে দুপুরে তারা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে সোপর্দ করলেন । 


ced . 2০-৪7% ce As cer 


cru sr EE Lol fr 2s 


http://IslamiBoi.wordpress.com 


৩৮ সহীহ মুসলিম 


ez cco Ah Lor cod od oo Aber oar 


্চ ules llr es Gs bil oie, 


Ae LE cond cr 0x - 3. ৪ 


ee EE ENE 


৩৩৪৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন, আমার বয়স যখন ছয় বছর তখন 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেন। আর আমার বয়স যখন নয় 
বছর তখন তিনি আমাকে নিয়ে বাসর ঘর করেন। 


c-ek ec - এত ললে ০০০% o-4 20 Her 


DRO bl DIS El 2G By 


Ed eS PS 2 RAM HAE 


পএলপঞ্জত পন er rz rr car eee hb 8 


Ich £2 ely i ls Ui ed = 


৩৩৪৫ ৷ আয়েশা (রা) EE OEE: CE MET TT TET 
‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেন । আর যখন তার (আয়েশা) বয়স নয় 
বছর তখন তিনি তার সাথে বাসর ঘর করেন। তখন তার সাথে তার খেলনা 
পুতুলগুলোও ছিল। তাকে আঠার বছর বয়স্ক রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ইন্তেকাল করেন। 


ce- fe ec 
AnH ies 
GEA SAAR 2 4০০ 
NEES AES ETA 


els os | 2 = OE - S03 al NR 


“een rE LEA 


pie Ut Shs PY 
৩৩৪৬ । আয়েশা রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে ছয় বছর বয়সে বিয়ে করেন। যখন তার (আয়েশার) বয়স নয় বছর 
তখন তিনি তাকে নিয়ে বাসর ঘর করেন। আয়েশার (রা) বয়স যখন আঠার বছর তখন 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৯ 


অনুচ্ছেদ £ ১১ 
শাওয়াল মাসে বিয়ে করা এবং শাওয়াল মাসেই বাসর যাপন করা মুস্তাহাব । 


~ de FAY ভুনি ocd 2 oণ ন e- oho কিলে £2 oz AE 
Ss Vom) badly, or 2 m5 dl 2 Lo 


Ed 
oc পলস oc cx 2 ec cre 


= A ols o- ec 2.8% oz ceo oc AoA cts 
db pis hr dass bl 2dr il 


19 AL 6%. ss লাল এত পল > rds . Veh A ০০ 
Bld ls OTE S82 d 8 sts db dll S295 


one sh ef Lt ech or acd cr Zor ere tis 


cecho ir eo £ 2.0 ec 08 er a 4 2 
bls J lms L5G SS JU a xe Sen UF ng he lj 
Jil 


৩৩৪৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিয়ে করেন এবং শাওয়াল মাসেই আমার সাথে 
বাসর ঘর করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কোন্‌ স্ত্রী তার কাছে 
আমার চেয়ে অধিক প্রিয় ছিল? বর্ণনাকারী উরওয়া বলেন, আয়েশা (রা) তীর গোষ্ঠীর 
মেয়েদের (বিয়ের পরে) শাওয়াল মাসে বাসররাত্রি যাপন করানো পছন্দ করতেন। 

coc ce sheers coe cli Acod iar Eos of hes 

il bs Sx ls iN sb sl x tio 
৩৩৪৮ ৷ সুফিয়ান থেকে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ সূত্রে 
আয়েশার (রা) পছন্দনীয় কাজের কথা উল্লেখ নেই । 


অনুচ্ছেদ $ ১২ 

বিবাহ করতে ইচ্ছুক মহিলাকে প্রস্তাব দেয়ার পূর্বে তার মুখমণ্ডল ও হাত-পায়ের 
পাতা দেখে নেয়া। 

SEES ERO 5 eines ৪০ ০০০ $৮৫৫ বুদ" LAA EE hos 
adore dol kd be Fl Lo 
colo - Hf cos Too hth hAocobn SALA BL ror occ ozs Le odds 

SN ALG ol e206 peg ob Lae dl ls SFI 


of osc ocr - 


EEA 2 car Os coco or eco hss - aA AAs 
GC BLD HIKE LHL AIIM 
Ed 


http://IslamiBoi.wordpress.com 


৪০ সহীহ মুসলিম 


৩৩৪৯ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন ৪ (একদিন) আমি নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম । এমন সময় এক ব্যক্তি এসে 
তাঁকে (নবী সা.) জানালো, সে এক আনসারী মহিলাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছে। 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ঃ তুমি কি তাকে 
দেখেছো? সে বললো, না । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ যাও- 
তাকে দেখে নাও। কেননা আনসারদের চোখে কিছু (ক্রুটি) আছে। 


sede: E care oar A PE ET EE IE > As নন 
bash ase rl Ua Uw 1 SR RS 
wee FF 


Edo dio Et LOHNER EEA HOES 
LEE Ed iG N53 
Ef NAS oh ; § je Le SIN Nid 33 


FE ro = Sr Ug ar ie + lel ঠৰ ll 4 IE 


Jl ELGIHL EEE NT Wr aPC TR er 


PIB 


৩৩৫০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমি এক আনসারী মহিলাকে বিয়ে করেছি । 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ তুমি তাকে দেখে বিয়ে করেছো 
তো? কেননা আনসারদের চোখে কিছু (দোষ) থাকে। লোকটি বললো, আমি তাকে 
দেখেছি । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কত মোহরানা দিয়ে 
বিয়ে করেছো? সে বললো, চার উকিয়া রৌপ্য দিয়ে । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
(বিস্মিত হয়ে) বললেন ঃ চার উকিয়া রৌপ্য! তাহলে মনে হয় তোমরা এই পাহাড়ের 
কিনারা খুঁড়ে খুঁড়ে রৌপ্য এনে থাকো । (অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মোহরানার পরিমাণ অত্যধিক মনে করলেন) । এরপর তিনি বললেন ঃ এই মুহূর্তে আমার 
কাছে এমন কিছুই নেই যা তোমাকে দিতে পারি। তবে হয়তো আমি তোমাকে একটি 
সেনাদলের সাথে পাঠাতে পারি সেখান থেকে তুমি কিছু পেতে পারো । আবু হুরায়রা (রা) 
বলেন £$ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী আবসের বিরুদ্ধে এক অভিযান 
পাঠালেন এবং এঁ ব্যক্তিকে উক্ত সেনাদলের সাথে পাঠিয়ে দিলেন। 


টীকা £ঃ আনসারদের চোখে কিছু আছে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের কোন 
রোগ বা দোষের কথা অবহিত করতে চেয়েছেন। এই হাদীস থেকে বুঝা যায়, বিয়ে ৰা এ জাতীয় কোন 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৪১ 


গুরুত্বপূর্ণ ব্যাপারে কারো প্রকৃত দোষ-গুণ বলে দেয়া বৈধ বরং অত্যাবশ্যক । এটা গীবতের অন্তর্ভুক্ত 
নয়। কারণ, আপাতঃদৃষ্টিতে খারাপ মনে হলেও এতে সুদূরপ্রসারী কল্যাণ নিহিত আছে। 

এই হাদীস থেকে আরো জানা যায়, বিয়ের প্রস্তাব দেয়ার আগে প্রস্তাবিত মহিলাকে দেখা বিধেয় ৷ ইমাম 
আবু হানিফা, মালিক, আহমাদ এবং কুষফাবাসী সকল বিশেষজ্ঞের রায় এটাই ৷ ইমাম মালিক, আহমাদ 
এবং অধিকাংশ উলামার রায় হলো, এভাবে দেখতে মহিলার সম্মতি গ্রহণের কোন প্রয়োজন নেই । বরং 
তার অজ্ঞাতে দেখাই উত্তম । কেউ কেউ বলেছেন, বিয়ের প্রস্তাব পাঠানোর আগে দেখা মুস্তাহাব । কেননা, 
তাকে পরে অপছন্দ করার মত কোন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে না। বিয়ের প্রস্তাব দানকারী 
ব্যক্তি নিজে দেখতে না পারলে কোন নির্ভরযোগ্য মহিলাকে পাঠিয়ে তার কথার উপর আস্থা রেখে সিদ্ধান্ত 
গ্রহণ করতে পারে। 

এই হাদীস থেকে আরো জানা যায় যে, ৰাসৰ অন্যায় লাহন নিতি করে 
হবে। তার সামর্থ্যের বাইরে মোহরানা নির্ধারণ করাটা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম পছন্দ করেননি । তাই তিনি হাদীসে উল্লেখিত লোকটির বিবাহে দেয় 
মোহরানার পরিমাণ চার উকিয়া রৌপ্যের কথা শুনে বিস্মিত হয়ে বললেন ঃ “চার উকিয়া 
রৌপ্য! মনে হয় তোমরা এই পাহাড় কেটে রৌপ্য পেয়ে থাকো ।” সুতরাং প্রত্যেকেই 
KSA acl aia Lalla Md, Ans ALLA LA EUs 
তরীকা । 

অনেককে দেখা যায় অঢেল পরিমাণ অর্থ মোহরানা হিসেবে নির্ধারণ করেন। কিন্তু তা 


আদৌ পরিশোধ করেন না বা পরিশোধ করতে হবে বলে মনে করেন না । অথচ 
ইসলামের বিধান মোহরানা অবশ্যই পরিশোধ করতে হবে। 


অনুচ্ছেদ £ ১৩ 
মোহারানার পরিমাণ ও ধরন । সামর্থ্যহীন লোকদের পক্ষ থেকে আংটি বা কুরআন 
শিক্ষা দান এবং এছাড়া আরো অনেক কিছু তা কম-বেশী যাই হোক না কেন 
মোহরানা হতে পারে। পীচশ’ দিরহাম পর্যন্ত মোহরানা মুস্তাহাব । 


গ/ত০ৰ০ - 43 Aze-2 


se sb 2 is s a OR Ed sl HR Ce 
“ls ed ye BEG Ge Cdr ord 


পপ লর্তত ০ 


I obs FIIs HSE IH Ger ad 


LAS FH AS CAA di 


EE s2-75- 5 


ah fu, 7 ৩; CE Lea sls bie asl 


233 Eo Ll te) ul di dl Jb ul 5 [ Ar EOE Ww 


৬=— 


৪২ সহীহ মুসলিম http:/lslamiBoi.wordpress.com 


Ze of0 Sle ah 


4 Bn ll AIG I ঁ JIG. ode J IE 


= ত০০ ৪০ 


EIA Lown J JE os AB 


পল ১০০ ত ললপ পল লপ o-- fos 


we Jy dh “ls YJ = te Ub 5 5 | 


occ Mog 


Eo dds wb ES Ks dl » 5) ঢ ia Ks a= 
ss ul Ee Ie Le SC Td 5; 


Lio a2 Aci acd Mo, Ns 2 A AALoc cr 5 SL A273 Lo 
aU hs deal ddl tials et > Ih 
stadia Biot oad 


LS iF, op whi Fl EY CFs 


eto 


ঠা Al nl Lect a J = 5 Jb BPEL Ja 


AX LAA 


Lda) 7 2g ris) shh 


৩৬৫ লাহ ৰদ দাদ সাল লা) থেকে বর্ণিত তিনি বলেন £ একজন স্ত্রীলোক 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল, 
আমি আপনার কাছে আমার নিজেকে হেবা (দান) করার জন্য এসেছি । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন এবং আপাদমস্তক ভাল করে দেখে 
নিলেন। অতঃপর তিনি মাথা নীচু করলেন। স্ত্রীলোকটি যখন দেখলো, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কোন ফয়সালা করলেন না, তখন সে বসে 
পড়লো। এ সময় তার সাহাবীদের মধ্যে একজন দাড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল! 
তাকে আপনার কোন প্রয়োজন না থাকলে আমার সাথে বিয়ে দিয়ে দিন। রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন £ঃ তোমার কাছে কিছু আছে? সে 
বললো, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ! আমার কাছে কিছুই নাই রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ঃ তোমার পরিবারের লোকজনের কাছে যাও, 
দেখ কিছু পাও কিনা? সে চলে গেলো, অতঃপর ফিরে এসে বললো, খোদার কসম, আমি 
কিছুই পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ দেখ, একটি 
লোহার আংটি হলেও যোগাড় করো । লোকটি আবার তার পরিবারের লোকদের কাছে ' 
গেলো এবং ফিরে এসে বললো, হে আল্লাহর রাসূল, আল্লাহর শপথ! লোহার কোন 
ংটিও আমি পেলাম না। তবে আমার এই লুঙ্গি আছে, তাকে এর অর্ধেক দিতে পারি। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৪৩ 


হাদীস বর্ণনাকারী (সাহল ইবনে সা'দ সায়েদী) বলেন £ঃ লোকটির কাছে একখানা চাদরও 
ছিলোনা। 

রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমার লুঙ্গি তার কি কাজে 
আসবে? তুমি পরিধান করলে সে তো তা ব্যবহার করতে পারবে না। আর সে পরিধান 
করলে তোমার কোন কাজে লাগবে না। তখন লোকটি নিরুদ্যম হয়ে বসে পড়লো। 
দীর্ঘক্ষণ বসার পর সে উঠে দীড়ালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
দেখলেন ঃ সে পিছন ফিরে চলে যাচ্ছে তিনি তাকে ডাকতে আদেশ করলেন। তাকে 
ডাকা,হলো। লোকটি আসলে রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস 
করলেন £ তোমার কি কুরআনের কোন অংশ জানা আছে? সে বললো, অমুক অমুক সূরা 
আমার মুখস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কি এঁ 
সুরাগুলো মুখস্থ পাঠ করতে পার? সে বললো, হ্যা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন ৪ তাহলে যাও, এয়ে তেয়াকে ডোমার ময় হুরতাদেরা রিলে 
শ্ত্রীলোকটির মালিক করে দেয়া হলো। 

টীকা £ অধিকাংশ ফিকাহবিদের মতে স্ত্রীকে কুরআন শিখানোটা মোহরের বিনিময় হতে পারে। এ 
হাদীসের ভিত্তিতে ইমাম শাফেঈ এবং আরো অনেক বিশেষজ্ঞ কুরআন শিখিয়ে মজুরী নেয়া সম্পূর্ণ 
জায়েয বলেছেন। কিন্তু ইমাম আবু হানিফা ভিন্নমত পোষণ করেছেন । তিনি বলেছেন, মোহর নির্ধারণ 
না করে বিবাহ বন্ধন যদিও সম্পূর্ণ জায়েয, কিন্তু তা মোটেই বাঞ্ছিত নয় । হাদীসে উল্লেখিত বিয়ের 
ব্যাপারটি অস্বাভাবিক পরিস্থিতির ঘটনা, অর্থাৎ চরম দারিদ্র্য । কুরআন শিক্ষা দেয়াটা মোহরের বিকল্প 
ছিল না। বরং এটা ছিল একটি দ্বীনী দায়িত্ব যা স্বামীর ওপর চাপানো হয়েছিল (বিস্তারিত জানার জন্য 
দেখুন ৪ উমদাতুল কারী, খণ্ড-২০, পৃঃ ১৩৯) । 


7. G8 Bn 
Ce ds lo 


estat Fe Fan} wal 20 o-2 তত oz Meh GL cr 


oc hrs ua > Lr es CA Es 


we Bs ale Ls Ce TEE jo lel 
de Oo ০০৪/১৮০ 
পম ০৯) he wd seule tin Fol 


তত 


TA 5 5 8 06 le 3 0 ane 


৩৩৫২ । সাহল ইবনে সা'দ (রা) থেকে এ সূত্রে উপরের হাদীস বর্ণিত হয়েছে। তবে 
রাবীদের বর্ণনায় কিছুটা বাড়তি-কমতি আছে । কিন্তু যায়েদের বর্ণনায় একটুকু অধিক 
বলা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ “যাও, আমি তার সাথে 
তোমার বিয়ে দিলাম । তাকে তুমি কুরআন শিক্ষা দেবে।” 


http://IslamiBoi.wordpress.com 


88 সহীহ মুসলিম 

Lo 
a 2A 8 Ns sce od - es 7.2 20 5 “| oy 
SACU Oe চত HE EC) ES 
bs LC" - BY CME 1 
dS GL dk, 7 Au Er 
EXE ob eo hor 
sl 29১ Le 4 le Ll be sl lu at 

EA Lae BG 


sls I al oes [oe ০ 3 Ue ud Fd )- 


Blas SEY SBR on se = Sis B33 


ললে 


ঠ 
পঠিত 


NL J dll IG Po dl 
EEE HONE EEE HON IEE থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আমি 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশাকে (রা) জিজ্ঞেস করলাম? রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের (স্ত্রীদের) মোহরানার পরিমাণ কত ছিলো? তিনি 
বললেন, তার স্ত্রীদের মোহরানা ছিল বার উকিয়া ও এক নাশ । 
একথা বলে তিনি নিজেই আবার প্রশ্ন করলেন, তুমি কি জানো ‘নাশ’ কি? আবু সালামা 
বলেন, আমি বললাম $ ‘নাশ’ কাকে বলে তাতো আমি জানিনা ৷ তিনি (আয়েশা) বললেন ৪ 
‘নাশ’ হলো আধা উকিয়া যা সর্বমোট পাঁচশ’ দিরহামের সমান হতো । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার স্ত্রীদের জন্য এটাই ছিলো মোহরানা । 
AE Fo shu fe ess Ss BS 


1 oo ন 


_ 


lb JE CALA 2) od ba 


EE SEALS Ed -০ = 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসাঁলম ৪৫ 


৩৩৫৪ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আবদুর রাহমান ইবনে আউফের (রা) শরীরে হলদে রং দেখে তাকে জিজ্ঞেস করলেন, 
এ কি? তিনি বললেন, হে আল্লাহর রাসূল! আমি খেজুরের আঁটির সমপরিমাণ স্বর্ণের 
বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেছি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 
ঃ ‘বারাকাল্লাহু লাকা’ আল্লাহ তোমাকে বরকত দান করুন একটি বকরী দিয়ে হলেও 
ওয়ালীমার (বিবাহ ভোজ) আয়োজন কর । 

Jl AG BE bs 4) ey Ee sl reo C2 


o- co Nos cow I 


il 053 So os ls dl oC > EAA J 


৩৩৫৫। আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । আবদুর রাহমান ইবনে আউফ (রা) 
খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে (মোহরানা দিয়ে) এক মহিলাকে বিয়ে করলেন। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন £ঃ একটি বকরী জবাই করে হলেও 
ওয়ালীমার আয়োজন কর । 

us| ০১ 


Sr sl 2 AEE Ee 5 lt 


Zz 
জত 


2 lI Ed Ld Arbok lcs 


৩৩৫৬ । আনাস (রা) থেকে বর্ণিত । আবদুর রাহমান ইবনে আউফ (রা) একটি খেজুরের 
আঁটি পরিমাণ স্বর্ণ (মোহরানা) দেয়ার বিনিময়ে এক মহিলাকে বিয়ে করেন। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন £ একটি বকরী দিয়ে হলেও বিবাহ 
ভোজের আয়োজন কর । | 

No CEA 222 


e420 El oc AL 2 এপল তেজত - #0 Def EU 


PT) ন পল লে 


Aw Ie > tl BENE 


http://IslamiBoi.wordpress.com 


৪৬ সহীহ মুসলিম 


৩৩৫৭ ৷ হুমায়েদ থেকে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত আছে। তবে ওয়াহাব 
বর্ণিত হাদীসে তিনি (ওয়াহাব) বর্ণনা করেছেন যে, আবদুর রাহমান ইবনে আউফ 
বলেছেন ৪ আমি এক মহিলাকে বিয়ে করেছি । 


রর 


১ 
LL Gx ro চে ওঠ Eo Ll 


HLT I sos HAC! ae re he 
I Eee Ew OHS aE I 


RES পলা 07% Lb 


ya so ১ Hl Wael 1 


৩৩৫৮ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ৪ আবদুর রাহমান ইবনে আউফ (রা) 
বললেন ?ঃ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে নতুন বিবাহিতের 
প্রফুল্লতা লক্ষ্য করলেন। আমি বললাম, আমি এক আনসার মহিলাকে বিয়ে করেছি । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মোহরানা কত দিয়েছো? আমি 
বললাম, এক খেজুর পরিমাণ । রাবী ইসহাকের বর্ণনায় ‘এক খেজুর পরিমাণ স্বর্ণ' কথাটি 
উল্লেখ করা হয়েছে। 


HE SOE rl nt Bie I SE AE 2, 


2 
oc cree $f Ao No s 


2১2 AA Cl rs J J 0 ol or এ | 0? ld 


+ LE 


dd 


৩৩৫৯ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । খেজুরের একটি আটি পরিমাণ স্বর্ণ 
(মোহরানা) দিয়ে আবদুর রাহমান ইবনে আউফ (রা) এক মহিলাকে বিয়ে করলেন। 


Ed পন Ad পপ 


IE o£ A) ie Te Ef Ce ol CR ও 


ceo oc cr ° Ac 


ib SF te mE 


৩৩৬০। শোবা থেকে এই সনদে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে তিনি 
বৰ্ণনা করেছেন, আবদুর রাহমান ইবনে আউফের কোন এক সন্তান “মিন যাহাবিন’ শব্দও 
বৰ্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৪৭ 


অনুচ্ছেদ £ ১৪ 
নিজের ক্রীতদাসীকে আযাদ করে তাকে বিয়ে করার মর্যাদা । 


ৰ or or TA Ee oc As 7 


Red SLs CsI Ee 0 ৯ 5 


PRA 


lit coek-cco 


EE RL ees PDE SEES 
পতল PLE NT ce ocr 5 
odds EE SESE HS EA SN 


SE iat EE Se i, 


পলাল 


পল ললে 


- 4-2 


ATE I , A Lr A EW 


Ee ELA IG se al dst I 5 MESA 
SEY CE TOE NES TEN (2 > CE 


ENA 2p প্ত ESE EE 


br sf HN) cL. dy b- bh sk 


ES EASE LHL MEE EN 

5 ১79 ECE I GAL EU ut IIE 955 Vil I 
EES NES Kee HE di crise BLK 
ৰং dl EI EES Hes de HH LIGC, 


CRA 


EL LE 4 J) eS ts 4 Jy oy Sl 


এল তল ৪-- ললে পল 


A N০০ 
~~ “le dl jo লন) SS - 


http://IslamiBoi.wordpress.com 


৩৩৬১ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম খাইবারের (ইয়াহুদদের) বিরুদ্ধে যুদ্ধ করলেন। রাবী বলেন, আমরা 
খাইবারের নিকটবর্তী স্থানে পৌছে অন্ধকার থাকতেই ফজরের নামায পড়লাম ৷ অতঃপর 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারীতে আরোহণ করলেন। আবু তালহাও 
সওয়ারীতে আরোহণ করলেন। আমি (আনাস) আবু তালহার পিছনে বসলাম ৷ নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের (বাগানের মধ্যস্থ) সংকীর্ণ গলিপথে পৌছে 
গেলেন। এ অবস্থায় আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুদেশ স্পর্শ 
করছিলো এবং এতে তার উরুর কাপড় সরে গেলে আমি তীর উরুদেশের শুভ্রতা দেখতে 
পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন (খাইবারের) জনবসতিতে প্রবেশ 
করলেন তখন বললেন £ “আল্লাহু আকবর, খায়বার ধ্বংস হয়েছে। আমরা যখন কোন 
কওমের দোরগোড়ায় গিয়ে হাজির হই তখন সাবধানকৃতদের প্রাতঃকাল বড় 
অকল্যাণকর হয়ে থাকে।” একথাটি তিনি তিনবার বললেন। আনাস ইবনে মালিক (রা) 
বলেন, এই সময় ইয়াহুদী কওমের লোকজন কাজের জন্য বের হচ্ছিল। তারা বলে 
উঠলো, “আল্লাহর শপথ! মুহাম্মাদ এসে পড়েছে।” রাবী আবদুল আধযীযের বর্ণনায় 
আছে, আমাদের কেউ কেউ বলল, মুহাম্মাদ এবং তীর সাথে সৈন্য-সামন্তও এসেছে। 
আনাস ইবনে মালিক (রা) বলেন, আমরা জোরপূর্বক (খাইবার এলাকা) দখল করে 
নিলাম এবং যুদ্ধবন্দীদের সমবেত করা হলো। এই সময় দেহইয়া কালবী এসে বললো, 
হে আল্লাহর রাসূল! বন্দীদের মধ্য থেকে আমাকে একটি দাসী দিন। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ যাও, একটি দাসী নিয়ে যাও । সে গিয়ে 
সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবকে নিয়ে নিল। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী! আপনি হুয়াই ইবনে আখতাবের কন্যা 
সাফিয়াকে দেহইয়া কালবীর হাতে সমর্পণ করেছেন। অথচ সে (সাফিয়া) হলো বনু 
কুরাইযা ও বনু নাযীর গোত্রের নেতার কন্যা । সে তো একমাত্র আপনার জন্যই উপযুক্ত 
হতে পারে। তখন নবী সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ সাফিয়াসহ দেহইয়াকে 
নিয়ে আস । দেহইয়া সাফিয়াসহ আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
(সাফিয়া) দেখলেন এবং দেহইয়াকে বললেন ঃ তুমি যাও, বন্দীদের মধ্য থেকে অন্য 
একজন দাসীকে নিয়ে যাও। আনাস (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে (সাফিয়া) স্বাধীন করে দিয়ে বিয়ে করলেন। 

এ পর্যায়ে সাবিত (রা) আনাস ইবনে মালিককে (রা) জিজ্ঞেস করলেন, হে আবু হামযা, 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কত মোহরানা দিয়েছিলেন? তিনি বললেন, 
তার নিজেকেই মোহরানা হিসেবে দিয়ে ছিলেন। কারণ, তিনি তাকে স্বাধীন করে বিয়ে 
করেছিলেন। পথিমধ্যে উম্মু সুলাইম সাফিয়াকে সাজগোছ করে দিলেন এবং রাতের 
বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন । পরে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বেলা বরবেশে আবির্ভূত হলেন। অতঃপর তিনি 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৪৯. 


সাহাবাদের বললেন ঃ যদি কারো কাছে কোন খাদ্যদ্রব্য থাকে সে যেন তা নিয়ে আসে । 
চামড়ার একটি দস্তরখানা বিছানো হলো। এরপর কেউ পনির, কেউ খেজুর এবং কেউ 
‘ ঘি নিয়ে আসতে থাকলো .। সুতরাং তা দিয়ে ‘হাইস' প্রস্তুত করে পরিবেশন করা হলো । 
এটা ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের (সাথে সাফিয়া বিনতে হুয়াই 
ইবনে আখতাবের) বিয়ের ওয়ালিমা (বা বউভাত)। 


e- 4 এ ০০/ & c০ৰ EM 
sr ha 32) eH Go 
এ - $e 2-0. AAA o- ec es 


bai 4 “Ss Gc x5 west 50 


ws wa Mi er Saf ef te cece RE - e-ve FEY 
sly yl EE es Ed ETAL! ১ 
Lacoae Hed 2 20 234.2 or 
ly 1 EE PCAC col bys SET 
PE ec se Hoc2 এপল cE ez 02 
rl EB Ee’ 1! bt eu 


re 22 নন পন পণ 22 le 3 
“ 


পগণs ৪ ech ec 2 es cA ec coed evr এৰ DY 
LL EE dts = 
পল ০৪০ edt LE 
ok Lo FAL LH LAM 


লূপঙর্ডত ত ত ত ওত $c 4 


ee aly Lie C5 4 Se > 
৩৩৬২ । আবদুল আযীয ইবনে সুহাইব, ENE EEE ET HEE 
রাবীগণ আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণনা করেছেন, নবী সান্পাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাফিয়াকে (বিনতে হুয়াই ইবনে আখতাব) আযাদ করে বিয়ে করেছিলেন। 
আর তাকে আযাদ করাটাই ছিলো তার মোহরানা । মায়ায বর্ণিত হাদীসে উল্লেখ করা 
হয়ে যে, নবী সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে "বিয়ে করলেন এবং তাকে 
আযাদ করাটাই ছিলো তার মোহরানা । 


ce - 0- bled 


Ta nt Lo 2 


a ol srs cr Dl eur 5 jek dls 
ot RE ‘4 লর্ড তল EF 


~~ eA 2 +38 Ea! ls 30 Sed i 


৫০ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


৩৩৬৩ । আবু মুসা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যে ব্যক্তি নিজের ক্রীতদাসীকে 


ডাময কর বলা করে তরি অল্পে রাতুলুলাহি সযলানহি আলহি ওইসাধার বলছেন, 
সে দ্বিগুণ সওয়াব লাভ করবে। 


Fe ec P8 


Ee 2 Le 


sh cr Fer cae Ha চু তত তলৰ তলত 


৯) Oe AGS ot Doe Es Bess Us ~~ 


"ৰ - Ac cer ate Le cH a Fadi fd 
ce 27 e - re PE td 2 ez 

HE 22/2 oR: 34 7 ls x2 diy edly 

ar 

FACS Uso bd Hl We Hos 

je i oy + ত - *- 8 ooeor Bees Mol oeore rr As Ao, oor or 


od ue EO eh it MH ae 


2 £245 এ e- 2 এল ত ত NE - 
PNA ০ 2 পল ৮৪-০ :- ecco 22 2 ig 32.2 


EE CO <, b ers 


20% e ec- Nos, 


os hh ANE LN BY AGS LH 
< Ee) ue J de kB j ly LN, 2 ib ee -0 i 


ESA 


নত tt ন pi 


০ এত ৪-24 BLS Gti Ee | 
EDITS AFSSrecti3s 3) 


2 2 a mieten 048 Ed 2 ০-০-০ 


L220 Ms eb oh পল লললপ তত লন Pe ক 


0 Jl Ar EE UC ET 4 dl 
ue J5 0 5 3h I db db EULESS 


Leer or Peer or cr s0-r wold ces crear coc Here 


EIB l HEURES tots 


hitp:/islamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৫১ 


PLS bx 4 ETSY CL: SS LL 


- 4h Ed 


Eh Eon AA KES Si 


পলাল পল PA EA 


- 2 bl A EY ee ts Ub JA RTE 


0 or i doe al AREY SUS ত : 5 


পপ, পল 2. 20 তত তপ" ed 


Ed Ed 


2 Ee Fe TE NEY Eo! Ke 


নে Abs 


ES 


EEA EET EEE ET CHEE 2 খাইবার যুদ্ধের দিন 
আমি (সওয়ারীতে) আবু তালহার পিছনে বসা ছিলাম । আমার পা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পা স্পর্শ করছিলো । সূর্য উদিত হওয়ার সময় আমরা তাদের 
কাছে (খাইবার) পৌছে গেলাম । সেই সময় তারা (ইহুদী) তাদের গবাদি পশু বের করে 
কুঠার, কোদাল এবং দড়ি ও ঝুড়িসহ বাড়ী হতে বের হচ্ছিল । তারা বলে উঠলো, 
‘মুহাম্মাদ তার সৈন্যসহ এসে পড়েছে।' তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, “খাইবারের (খাইবারবাসীর) অকল্যাণ হয়েছে। আমরা যখন কোন কওমের 
দোরগোড়ায় যেয়ে উপস্থিত হই তখন সাবধানকৃতদের প্রাতঃকাল খুবই মন্দ হয়ে 
থাকে।” আনাস (রা) বলেন, আল্লাহ তা'আলা তাদেরকে পরাস্ত করলেন । (যুদ্ধ শেষে) 
দেহইয়া কালবীর অংশে একটি সুন্দরী যুবতী বন্দিনী পড়লো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে সাতটি ক্রীতদাসের বিনিময়ে কিনে নিলেন। অতঃপর তিনি 
তাকে সাজগোছ করে দেয়ার জন্য উম্মু সুলাইমের কাছে পাঠিয়ে দিলেন। আনাস (রা) 
বর্ণনা করেন, আমার মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ৪ 
সে উম্মু সুলাইমের ঘরে ‘ইদ্দত’ পালন করবে। এই বন্দিনী ছিলেন হুয়াই ইবনে 
আখতাবের কন্যা সাফিয়া । আনাস ইবনে মালিক (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম পনির ও ঘি দিয়ে তার ওয়ালিমা (বউভাত) অনুষ্ঠান করলেন । মাটি 
সরিয়ে কিছু গর্ত করা হয়েছিলো। সেখানে চামড়ার দস্তরখান এনে বিছানো হলো। 
তারপর পনির ও ঘি আনা হলো ৷ সবাই তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করলো । আনাস 
(রা) বর্ণনা করেন, লোকজন বলাবলি করছিলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে (সাফিয়া বিনতে হুয়াই) দাসী হিসেবে বিবাহ করেছেন না আযাদ 
হিসেবে বিবাহ করেছেন আমরা তা বুঝতে পারলাম না । তারপর আবার বললো, যদি 


dd 


http://IslamiBoi.wordpress.com 


৫২ সহীহ মুসলিম 


তিনি তাঁকে পর্দা করেন তাহলে বুঝতে হবে তিনি আযাদ স্ত্রীলোক । আর যদি পর্দা না 
করেন তাহলে বুঝা যাবে তিনি তাকে দাসী হিসেবে গ্রহণ করেছেন। যখন তিনি 
সওয়ারীতে আরোহণ করতে লাগলেন তখন তাকে পর্দা করলেন এবং তিনি (সাফিয়া 
বিনতে হুয়াই) উটের পিছনে বসলেন। তখন সবাই বুঝতে পারলো যে, রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন। অতঃপর মদীনার নিকটবর্তী হলে 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম উট দ্রুত হাঁকালেন। তাই আমরাও দ্রুত উট 
হীকালাম । এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামের ‘আদবা’ নামক উদ্টরী 
হোচট খেলে তিনি উটের পিঠ থেকে পড়ে গেলেন ৷ (উম্মুল মুমিনীন) হযরত সাফিয়াও 
পড়ে গেলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়িয়ে তাকে পর্দা করে 
ফেললেন। এ অবস্থা দেখে মহিলারা বলে উঠলো, আল্লাহ তা'আলা ইহুদিনীকে দূর 
করুন । 

সাবিত (রা) বলেন, আমি আনাসকে (রা) বললাম, হে আবু হামযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কি (উটের পিট থেকে) পড়ে গিয়েছিলেন? আনাস (রা) বলেন, 
আল্লাহর শপথ! তিনি পড়ে গিয়েছিলেন। আনাস (রা) আরো বর্ণনা করেন, আমি উম্মুল 
মুমিনীন যয়নাবের ওয়ালিমাতেও উপস্থিত ছিলাম । এতে লোকজন সবাই তৃপ্তিসহ রুটি 
এবং গোশত খেতে পেয়েছিলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 
পাঠাতেন। আমি লোকদের ডেকে আনতাম। লোকদের খাওয়া শেষ হলে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়ালেন । আমি তাকে অনুসরণ করলাম । দুইজন লোক গল্পে 
ময় হয়ে বসে বসে দেরী করছিলো। তারা তখনও বের হয়নি । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে স্ত্রীদের কাছে গিয়ে সবাইকে সালাম করছিলেন আর 
বলছিলেন ‘সালামুন আলাইকুম’ তারা জবাব দিলেন, হে আল্লাহ রাসূল! আমরা ভাল 
আছি। হে আল্লাহর রাসূল! আপনার স্ত্রী কেমন হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, ভাল । সবার সাথে দেখা সাক্ষাত শেষ করে তিনি ফিরে আসলেন। 
আমিও তাঁর সাথে ফিরে আসলাম । দরজার কাছে পৌছে তিনি দেখতে পেলেন লোক 
দুইটি (এখনো) গল্পে মেতে আছে। তারা যখন দেখলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ফিরে গেলেন, তখন তারা উভয়ে উঠে দীড়ালো এবং বেরিয়ে গেলো । আনাস 
ইবনে মালিক (রা) বলেন, লোক দুইটি চলে গেছে এ ব্যাপারে আমিই তাকে প্রথমে খবর 
দিলাম না তার কাছে প্রথমে অহী নাযিল হলো তা আমি জানি না। তাই রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন । আমিও তার সাথে ফিরলাম । তিনি যখন 
দরজার চৌকাঠে পা রাখলেন তখন আমার ও তার মধ্যে পর্দা টেনে দিলেন। আল্লাহ 
তা'আলা সেই সময় এই আয়াত নাযিল করলেন ঃ “লা তাদখুলু বুয়ুতান নাবীয়ি ইল্লা 
আই ইউযানা লাকুম...” তোমাদেরকে অনুমতি না দেয়া পর্যন্ত তোমরা নবীর গৃহে প্রবেশ 
করো না৷...” 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৫৩ 


বি e- cc 2 EH [1 2 ° 


20 oo y এঅূ্ডত শজ্ল তত্তত - Ae Vibe পৰ্তত ত 
uy ERE eG Lh SESS ads Cc 


ce Feo Bere 


Lr es wd এ ou J HES = Lal 


IIE AMAT ob aL ly 


i 4 Bd Ah Ee BAI. ll L Kd 


22 
০ oor লা Ho ccc 8 Bo 


Jb EAMES 6 et oa rs 
I) EI 4665 HIE ERS 


BLUE Bolsa jis Jai 


eo 2 


io db 8G IE. At) boar Hs ER EMA 


= 


nil CLE x CEG IN hs ef F- il J" is 


Ed পপ 


ত০০ ৪ [Ed 2-0 পালা Ld 2- লললপল তর্ত ত 5 


BS dE os Si ld ls cist 


Hae al 4 4১% Ei S40) 5 kc 4 Pills 


Misc 1s ES ENE 


HPAII ECTIY CO 
al si co dal bs J L216 LRILGS 54 


পণ পল 


পপ লভীল জী লালা৷ লালাঞ্চণ পলাল 


ree dg lelR 


So LE CECE SET (খাইবার যুদ্ধের বন্দিনীদের মধ্য 
থেকে) সাফিয়া (রা) দেহইয়া (কালবী)-র অংশে পড়লো । সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার (সাফিয়া) প্রশংসা করতে লাগল । আনাস (রা) 
বলেন, তারা বললো, যুদ্ধের বন্দিনীদের মধ্যে তার মত আর কাকেও দেখলাম না। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহইয়া কালবীর কাছে লোক পাঠালেন এবং 
বিনিময়ে সে যা চাইলো তাকে তা দিয়ে দিলেন। অতঃপর সাফিয়াকে আমার মা উম্মু 


http://IslamiBoi.wordpress.com 


৫৪ সহীহ মুসলিম 


সুলাইমের কাছে দিয়ে বললেন ঃ তাকে সাজগোছ করে দাও। অতঃপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার থেকে রওয়ানা হলেন এবং খাইবার পিছনে 
ফেলে এসে এক জায়গায় (কাফেলাসহ) অবতরণ করলেন এবং সাফিয়ার জন্য একটি 
তাবু খাটালেন। সকাল বেলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ কারো 
কাছে অতিরিক্ত খাবার থাকলে তা নিয়ে আস । আনাস (রা) বলেন, (কথা শুনে) কেউ 
হলো । অবশেষে তা দিয়ে প্রচুর পরিমাণে ‘হাইস' তৈরী করা হলো । অতঃপর লোকজন 
এই ‘হাইস’ খেতে এবং পার্শ্ববর্তী একটি জলাশয়ের বৃষ্টির পানি পান করতে থাকলো। 
আনাস (রা) বলেন ৪ এটাই ছিলো সাফিয়ার সাথে রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের ‘ওয়ালিমা’ (বউভাত)। আনাস (রা) বর্ণনা করেন £ অতঃপর আমরা 
সেখান থেকে যাত্রা করলাম । মদীনার নগর প্রাচীর দৃষ্টিগোচর হলে আমরা তার প্রতি 
অধিক আকৃষ্ট হয়ে আমাদের সওয়ারীগুলোকে দ্রুত হাঁকালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামও তার সওয়ারীকে দ্রুত হাঁকালেন । আনাস বলেন, সাফিয়াকে তিনি 
নিজের পিছনে বসিয়ে নিয়েছিলেন। আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সওয়ারী হৌচট খেলে তিনি সওয়ারী থেকে পড়ে গেলেন । সাফিয়াও 
সওয়ারী থেকে পড়ে গেলেন। কিন্তু সেই মুহূর্তে কোন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের দিকে কিংবা সাফিয়ার দিকে তাকালো না। এই অবস্থায় 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়িয়ে সাফিয়াকে আড়াল করলেন। 
আনাস বলেন, এরপর আমরা তার কাছে গেলে তিনি বললেন £ আমরা কোন কষ্ট 
পাইনি । অতঃপর আমরা মদীনায় প্রবেশ করলাম । তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের প্রতিবেশী মেয়েরা বেরিয়ে এসে সাফিয়াকে দেখতে থাকলো এবং পড়ার 
জন্য তাকে ভরত্সনা করলো । 


অনুচ্ছেদ 8 ১৫ 
যয়নাব বিনতে জাহাশের বিয়ের বিবরণ, পর্দার হুকুম নাযিল হওয়া এবং বিয়ের 
ওয়ালিমা বা বউভাতের ব্যবস্থা শরীয়ত সম্মত হওয়া । 


246 coos ASA oor ত তপত - oh 73.2 


EM ঞো de Led 
EET 


EEDA CULLING LE Gr GON Ee 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৫৫ 


LSE 


Ant HINSS Ld 4 ERE EES 
ALL EEG < le al dl Us PIAL os 
Pl: LS J FANE bam Jub A Es 


Cd Ed 


PAL di I, A038 6 03 se ble JF Ld 


পপ লা 


প্তত ত 


HIE le SCE Sl Al 55 cl ae 


LU c# EE এন ENE RE 1 ল লুল 
fet Wiad Halk HLA 


7 070 


Jods Pe iss UNS RTS FBTR iS or 
Lu RA fa A Lh FS > SEG I EE Eos 


2 - PEE 


Le ১০ 5 টা she Ls ces be) J তু VERE 


Ed 


Ey 3 4 bE J fs 5 bb cil Jj SS: ৩১% ; ON Ll Sy 


৩৩৬৬ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । (ইমাম মুসলিম বলেন), এটা অধস্ত 
ন রাবী বাহ্য বর্ণিত হাদীস । তিনি বলেছেন ঃ যায়েদ কর্তৃক তালাক প্রদানের পর যয়নাব 
বিনতে জাহাশের ‘ইদ্দত’ পূর্ণ হলে রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে 
বললেন ঃ তাকে গিয়ে আমার কথা বলো অর্থাৎ আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দাও । 
আনাস বলেন, যায়েদ (রা) তার কাছে গেলেন। যয়নাব. (রা) সে সময় আটার খামীর 
তৈরী করছিলেন। যায়েদ (রা) বলেন, যয়নাবকে দেখে আমার কাছে তাকে খুব গুরু- 
গম্ভীর ও মর্যাদাসম্পন্ন মনে হলো। কেননা, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তাই আমি তার দিকে তাকাকে পারলাম না। 
আমি পিঠ ফিরে দাড়িয়ে বললাম, হে যয়নাব! রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে তোমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন । যয়নাব (রা) বললেন £ঃ আমি ' 
আমার প্রভুর সাথে পরামর্শ (ইসতেখারা) করা ছাড়া কিছু করতে পারি না। তিনি তখনই 
উঠে তাঁর নামাযের স্থানে গেলেন। এদিকে এ বিষয়ে কুরআনের আয়াত নাযিল হলো। 
তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিনা অনুমতিতেই যয়নাবের কাছে 
গেলেন। সাবিত (রা) বলেন, আনাস (রা) বর্ণনা করেন £ বেশ বেলা হলে রাসূলুল্লাহ 


http://IslamiBoi.wordpress.com 
৫৬ সহীহ যুসলিম a i 


সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবাইকে রুটি এবং গোশত খাওয়ালেন। 
এরপর সব লোকজন চলে গেলো কিন্তু কিছু লোক খাওয়া-দাওয়ার পরও ঘরে বসে 
গল্প-গুজব করতে থাকলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে 
গেলেন । আমিও তার পিছনে পিছনে গেলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাঁর স্ত্রীদের প্রত্যেকের ঘরে গিয়ে তাদেরকে সালাম দিতে থাকলেন। তীরাও বলছিলেন 
৪ হে আল্লাহর রাসূল, আপনার (নতুন) স্ত্রী কেমন হলো? আনাস (লা) বলেন, আমি জানি 
না এরপর আমিই প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকদের চলে 
যাওয়ার খবর, দিলাম নাকি (অধস্তন রাবীর সন্দেহ) তিনিই আমাকে খবর দিলেন। 
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ঘরে প্রবেশ করলেন। আমিও 
পিছনে পিছনে গিয়ে প্রবেশ করতে গেলাম । তিনি পর্দা টেনে আমার ও তার মাঝে 
আড়াল করে দিলেন। এর পর পরই পর্দার আদেশ সম্বলিত অহী নাযিল হলো। তাকে 
যেভাবে উপদেশ দান' ও আদেশ করার ছিলো তা করা হলো । 


মুহাম্মাদ ইবনে রাফে'’ তার বর্ণিত হাদীসে নিম্নলিখিত আয়াতও উল্লেখ করেছেন £ “হে 
ঈমানদারগণ! তোমরা নবীর ঘরের মধ্যে বিনা অনুমতিতে ঢুকে পড়োনা এবং এসে 
খাওয়ার অপেক্ষায়ও বসে থেকোনা। তবে তোমাদের যদি খাওয়ার দাওয়াত দেয়া হয়, 
তবে অবশ্যই আসবে। কিন্তু খাওয়া-দাওয়া শেষ হওয়ার সাথে সাথে সরে পড়, কথায় 
মশগুল হয়ে বসে থেকোনা । তোমাদের এ ধরনের আচরণ নবীকে কষ্ট দেয়। কিন্তু সে 
লজ্জায় কিছুই বলে না। আর আল্লাহ সত্য কথা বলতে লজ্জাবোধ করেননা।” (সূরা 
আহযাব £ ৫৩) 

ee ME EEC TFS sb 3 7 

© - 2004 


পা লন 


| iad LILLIES LIS 


Ed PA 


wc cuba cue coe 


LER 


৩৩৬৭ । আনাস থেকে বর্ণিত (আরেক বর্ণনায় আবু কামেল বলেছেন, আমি আনাসকে 
বলতে শুনেছি) ৷ তিনি বলেছেন £ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
যেভাবে তার স্ত্রী যয়নাবের ওয়ালিমা করতে দেখেছি এইভাবে আর কোন স্ত্রীর ওয়ালিমা 
করতে দেখিনি। যর়নাবের ওয়ালিমার তিনি একটি বকুরী জবাই করেছিলেন। 


ecco e- fel. 


AE dor ates af Ls 


cect Ais A 


Joris ils is 29 FE ld 


পলা ad 


http://IslamiBoi.wordpress.com সনীহ যুনদিম ৫৭ 


e cee 


IAL MDE eR 
FO tS a J FE SOLAR IS HG EIA) A 
So 
৩৩৬৮ । আবদুল আযীয ইবনে সুহাইব থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমি আনাস ইবনে 
মালিককে (রা) বলতে শুনেছি ঃ রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ট্রী 
যয়নাব বিনতে জাহাশের ওয়ালিমা যেভাবে করেছেন তার চাইতে উত্তম বা পরিমাণে 
অধিক খাদ্য দিয়ে তীর আর কোন স্ত্রীর ওয়ালিমা করেননি। রাবী সাবিত বুনানী আনাস 
ইবনে মালিককে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ধরনের 
খাবার দ্বারা যয়নাবের ওয়ালিমা করেছিলেন? আনাস ইবনে মালিক বললেন $ প্রচুর 
tk ELLA ALIA bia Ald 
ss 4 ী AG 55) সা ae Ee 
নাণর্ড ত ced oc eith 


Ee ES Ea SE পচ 


PE Ed 


| EEE OFC od 


EAE + Aen - ccc 


el lloie b SE [ESE OES OE 0 el esos 


J Ls 5 iS “ls ls cork EA cEUB Ed 
bor! ose =: bd LASS 
US ৬ 6146 5 lot dl fe ght 3 Jil 


sfc ded 


KE Tad Cl (SE LENE, EE bla 
4 Xe 4 dE Jl Ry) fs bt - rb J 5 5 : সু) ey 


oo) 
Ed 


৩৩৬৯ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যয়নাব বিনতে জাহাশকে বিয়ে করে লোকজনকে ওয়ালিমার (বিবাহ ভোজে) 


¥ — 


৫৮ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 
দাওয়াত দিলেন। লোকজন এসে খাওয়া-দাওয়ার পর বসে গল্প শুরু করলো। আনাস 
(রা) বলেন, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন তিনি যেন উঠে 
দাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু লোকজনের কেউ-ই উঠলো না। তা দেখে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়ালেন। তিনি উঠে দীড়ালে লোকজন উঠে 
দাড়ালো । আসেম ও ইবনে আবদুল আ'লার বর্ণনায় আছে, আনাস ইবনে মালিক (রা) 
বলেছেন, এরপরও তিন ব্যক্তি বসে গল্প করতে থাকলো। এ সময় নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার জন্য আসলেন কিন্তু দেখলেন লোকজন তখনও 
বসে আছে। এরপর তারা উঠে চলে গেলো । আনাস ইবনে মালিক (রা) বলেছেন £ঃ আমি 
তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে, তারা চলে গেছে। 
আনাস বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে প্রবেশ করলেন। 
আমিও তার সাথে প্রবেশ করতে যাচ্ছিলাম । ঠিক এমন সময় তিনি আমার ও তার মাঝে 
পর্দা টেনে দিলেন। আনাস বর্ণনা করেছেন, এরপর আল্লাহ তা'আলা আয়াত নাযিল 
করলেন $ - 

“হে ঈমানদারগণ! অনুমতি না পাওয়া পর্যন্ত তোমরা নবীর ঘরে প্রবেশ করো না এবং 
এসে খাওয়ার অপেক্ষায় বসে থেকোনা। বরং যখন তোমাদের দাওয়াত দেয়া হয় তখন 
প্রবেশ করো এবং খাওয়া শেষ হলে গল্পে মেতে না থেকে সরে পড়ো । তোমাদের এই 
আচরণে নবীর কষ্ট হয়। কিন্তু তিনি তোমাদের তা বলতে লজ্জাবোধ করেন। তবে 
আল্লাহ তা'আলা হ'ক কথা বলতে লজ্জাবোধ করেন না। আর যখন তোমরা তাদের 
(নবীর স্ত্রীদের) কাছে কোন কিছু চাইবে, তা পর্দার আড়াল থেকে চাও । এটা তাদের ও 
তোমাদের মনের জন্য পবিত্রতম ব্যবস্থা । আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া তোমাদের জন্য 
উচিত নয়। আর নবীর অবর্তমানে তাদের স্ত্রীদেরও বিয়ে করবে না। এ ধরনের কাজ 
আল্লাহর কাছে খুব মারাত্মক গোনাহ ।” 


sir mo sl PE EE oe: 


ul ত EEG il Fal LS ll vi 


ESA 


Ac cco SE ar Bel 
J ০ Cs 0 re oo 


পা পাঞ্লপল লা 


Bor aes তলা লাল FE ec efzE A Lococo SB AL A ec 


LE TE 


http://IslamiBoi.wordpress.com সহীহ og 


is = eis 1s 5 she re rs Fb 


SNE 


SALTIT ING Bod i 3 


৩৩৭০ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ পর্দা সংক্রান্ত বিষয়টি . 
আমি সবার চেয়ে অধিক ভাল জানি। উবাই ইবনে কা'ব (রা) এ সম্পর্কে আমাকে 
জিজ্ঞেস করেন। যয়নাব বিনতে জাহাশের বর হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম সকাল বেলা ঘুম থেকে উঠেন। আনাস (রা) বলেন, তিনি মদীনায় (হিজরত 
করার পর) যয়নাবকে বিয়ে করেন। (বিয়ের পরদিন) কিছু বেলা হলে তিনি খাওয়ার 
জন্য লোকজনকে ডাকলেন। খাওয়া-দাওয়ার পর লোকজন উঠে গেলে রাসূলুল্লাহ 
সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। কিছু সংখ্যক লোকও তার সাথে বসলেন। 
অবশেষে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে হাঁটতে থাকলেন । আমিও তার 
সাথে হাঁটতে থাকলাম । তিনি আয়েশার ঘরের দরজায় পৌছে মনে করলেন, লোকজন 
হয়তো চলে গেছে। তাই তিনি ফিরে আসলেন । আমিও তার সাথে ফিরে আসলাম । কিন্তু 
তারা তখনও যার যার জায়গায় বসে ছিলো। তাই তিনি দ্বিতীয়বার ফিরে গেলেন। 
আমিও তার সাথে সাথে গেলাম । এবারও তিনি আয়েশার ঘর পর্যন্ত পৌছে আবার ফিরে 
আসলেন। আমিও তার সাথে সাথে ফিরে আসলাম। তখন তারা সবাই উঠে গেল। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ও তার মাঝে পর্দা টেনে দিলেন। 
এরপরই হিযাবের (পর্দার) আয়াত নাযিল হলো। 


Ze PI ST 
ba sx £55 Le El 


PE 


LRN PSA - czech ec dt-ec 


dl co I Ads see ul wl 8 Jel ol sx 
5S EEC LISS BATES L545 


. Et Hs ds Ue 


20 c 


LA 


4s BL ole Uj 0 ST a 


ceo 6 


BIT ASE: SHU SARL FS 


ccc oha i AIA Boos GL AL 


Ji nd, Ll EE 1 Jb VS) sl I Foe ule 4 


J SL LOFFS, ie lsd dl Lo dil 
NC 446, Ks LS, bt EE © + bs St 


Soba hearse Uk rz 0 wsaa tos 


al Je Te cl 3S LE sl Fon; Jl eS 


ocr a $8০০০ ele 


Edt: Pods axd LE 


+ Fl ১: ঠা 4১১ ৯ EF ill dl = es oO oh 


dite i dl sll 
Cont rk COMB I <; PELE iL 
bs NEY FHA odd 
EATS ie i dl Ua Ex sia Ef , SC > চ) 
in LE LIOR “J Fe | Ene RE 0 ¥ 


cc 092 eh 


ASL J so ESN LBL hes 3) Ss ff) 


PEE 


on ue rd | V aL uw J Et J, £। El Rl S$ 


পপ পল 


Ld নন 


~~ 4 ol CL EY s «StS 


৩৩৭১ । আনাস ইবনে মালিক (রা) বকে’বৰ্মিত । ডিনারের সাদর সযাযাছ 
আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন এবং স্ত্রীর কাছে গেলেন। আনাস (রা) বলেন, আমার 
মা উম্মু সুলাইম (রা) কিছু ‘হাইস’ (হালুয়া) তৈরী করে একটি পাত্রে করে আমাকে 
বললেন, হে আনাস তুমি এগুলি নিয়ে রাসূলুল্লাহ সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
গিয়ে বলো ৪ “আমার মা এগুলো আপনার কাছে উপহার স্বরূপ পাঠিয়েছেন। তিনি 
আপনাকে সালাম বলেছেন। তিনি আরো বলেছেন £ হে আল্লাহর রাসূল! এটা আমাদের 
পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার ।” আনাস (রা) বলেন, আমি সেগুলি নিয়ে 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৬১ 


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং বললাম £ আমার মা 
আপনাকে সালাম বলেছেন। তিনি আরো বলেছেন “হে আল্লাহর রাসূল! আমাদের পক্ষ 
থেকে এগুলো আপনার জন্য নগণ্য তোহ্‌ফা ৷” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ৪ ঠিক আছে রাখো। এরপর তিনি বললেন ঃ তুমি গিয়ে আমার পক্ষ থেকে 
অমুক, অমুক ও অমুককে এবং আর যার সাথে তোমার সাক্ষাত হয় ডেকে আনবে । সাথে 
সাথে তিনি কিছু সংখ্যক লোকের নামও বললেন। 

আনাস (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নাম উল্লেখ 
করলেন আমি তাদের ডাকলাম এবং আমার সাথে যাদের সাক্ষাত হলো তাদেরও 
ডাকলাম । হাদীস বর্ণনাকারী আবু. উসমান বলেন, আমি আনাসকে বললাম, 
আমসন্ত্রিতদের সংখ্যা কত ছিল? আনাস বললেন ঃ$ প্রায় তিনশ’ । এরপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ হাইসের পাত্র নিয়ে আস । এরপর 
সবাই প্রবেশ করলে বাইরের বৈঠকখানা ও কামরা লোকে পরিপূর্ণ হয়ে গেল রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ দশজন দশজন করে যেন গোল হয়ে বসে এবং 
প্রত্যেকে যেন নিজের নিকটবর্তী খাদ্য থেকে খেতে শুরু করে। আনাস (রা) বলেন, 
(এভাবে) সবাই তৃপ্তি সহকারে খেলো । খাওয়ার পর একদল বের হয়ে যাচ্ছিলো এবং 
অন্য দল প্রবেশ করছিলো। এভাবে সবার খাওয়া শেষ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন £ হে আনাস, পাত্রটি উঠিয়ে নাও। আমি তা 
উঠিয়ে নিলাম । তবে আমি বুঝতে পারলাম না- যখন আমি তা রেখেছিলাম তখন কি 
তাতে বেশী খাবার ছিলো, না যখন উঠিয়ে নিলাম তখন তাতে বেশী খাবার ছিলো? 
আনাস বলেন, (খাওয়া-দাওয়ার পর) একদল লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের ঘরে বসে কথাবার্তা ও আলাপচারিতায় মশগুল হল। তখন রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসে ছিলেন এবং তাঁর স্ত্রী (যয়নাব) ঘরের দেয়ালের 
দিকে মুখ করে বসেছিলেন। তাদের এ কাজ (আলাপচারিতা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে অস্বস্তিকর হয়ে উঠলে তিনি বের হয়ে তার স্ত্রীদের কাছে 
গেলেন এবং তাদের সালাম করলেন, অতঃপর লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে ফিরে আসতে দেখলো এবং বুঝতে পারলো, তারা তাকে অস্বস্তির 
মধ্যে ফেলে দিয়েছে, তখন তারা দ্রুত উঠে দরজার দিকে ধাবিত হলো এবং সবাই বের 
হয়ে চলে গেলো । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পর্দা লটকিয়ে 
দিয়ে ভিতরে প্রবেশ করলেন । আমি কামরার মধ্যেই বসে থাকলাম । কিন্তু অল্প কিছুক্ষণ 
পরেই তিনি আবার আমার কাছে বেরিয়ে আসলেন। তার কাছে তখন অহী নাযিল 
হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে লোকদেরকে এ 
আয়াতগুলো পাঠ করে শোনালেন £$ 


“হে ঈমানদারগণ, অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করো না কিংবা খাওয়ার জন্যও 
অপেক্ষা করোনা । তবে যদি খাওয়ার জন্য তোমাদের ডাকা হয় তাহলে অবশ্যই 


http://IslamiBoi.wordpress.com 


৬২ সহীহ মুসলিম 


আসবে। কিন্তু খাওয়ার পরে ছড়িয়ে পড়বে (যার যার কাজে) । আলাপে মেতে থেকো 
না। তোমাদের এই আচরণে নবীর কষ্ট হয়। কিন্তু তিনি লজ্জার কারণে কিছু বলেন না। 
আর আল্লাহ হক কথা বলতে লজ্জা পান না । নবীর স্ত্রীদের কাছে তোমাদের যদি কোন 
জিনিস চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চাও । এটা তোমাদের ও তাদের মনের 
পবিত্রতার জন্য অতীব উত্তম ব্যবস্থা । রাসূলকে কষ্ট দেয়া কিংবা তার (ইনতিকালের) 
পরে তার স্ত্রীদের বিয়ে করা তোমাদের জন্য কখনো জায়েয নয়। এটা আল্লাহ তাআলার 
কাছে অতি বড় গোনাহ । (সূরা আল-আহযাব, আয়াত-৫৩) রাবী জা'দ বর্ণনা করেছেন, 
আনাস বলেছেন, এই আয়াত নাযিল হওয়ার পর আমিই সর্বপ্রথম শুনেছি। এই আয়াত 
নাযিল হওয়ার পর নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ পর্দা করতে লাগলেন। 
টীকা ৪ উপরে বর্ণিত হাদীসগুলো থেকে জানা যায় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বিয়েতে 
ওয়ালিমা বা বিবাহভোজের ব্যবস্থা করতেন। সুতরাং তার আমল অনুসারেই বিবাহ-ভোজের আয়োজন 
করা সুন্নাত । আরো জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শরিফ এবং নযস্বভাব সম্পন্ন 
ছিলেন। খাওয়ার পর লোকজন বসে বসে গল্প করতে শুরু করলে তা তীর জন্য পীড়াদায়ক হয়েছে। 
কিন্তু নম্নতা ও লজ্জাশীলতার কারণে তিনি তা প্রকাশ পর্যন্ত করেননি । তৃতীয়তঃ এক প্লেট ‘হাইস’ বা 
মালীদা প্রায় তিনশত লোক খাওয়ানোর পরও তা বেঁচে গিয়েছিল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের একটা প্রকাশ্য মুজিযা। পার্থিব কোন কার্যকারণ বা যুক্তি দিয়ে এর ব্যাখ্যা করা যায় না। 
লি ud 2 a2 


Psd est UI sl nn EB 


eec ech th A ss EAS 


ENE Ne MF en Dees dle deta 


- #22 Acer ec cs লব্তত 


৯ TC ETO 


Es ত Eh AE es 
Hin gb EA K PELL re 4 
Ef VEE Tol LC al hy > y 
df CLE ee EG I ol bt ok cb J FS 3; 4S) i) 


22 2 2 soho 


ES 0 AT TES ees 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৬৩ 
৩৩৭২ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যয়নাবকে বিয়ে করলেন । (আনাসের মা) উম্মু সুলাইম (রা) কিছু হাইস তৈরী 
করে একটি পাথরের পাত্রে হাদিয়া হিসেবে তীর কাছে পাঠালেন । আনাস (রা) বর্ণনা 
করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তুমি যাও । যে কোন 
মুসলমানের সাথে তোমার দেখা হবে তাকেই আমার পক্ষ থেকে দাওয়াত দেবে। আনাস 
(রা) বলেন, যার সাথে আমার দেখা হলো তাকেই আমি দাওয়াত দিলাম । তারা এসে 
প্রবেশ করতে এবং খেয়ে বের হয়ে যেতে শুরু করলো। এই সময় নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম খাবারের ওপর হাত রেখে আল্লাহ তা'আলার ইচ্ছা মাফিক 
বরকতের জন্য দু'আ করলেন। আনাস (রা) বলেন £ যার সাথে আমার সাক্ষাত হলো 
আমি তাকেই দাওয়াত দিলাম, একজনকেও বাদ রাখলাম না । তারা সবাই তৃপ্তি সহকারে 
খেয়ে চলে গেল। কিন্তু একদল লোক বসে দীর্ঘক্ষণ কথাবার্তা বলতে থাকলো । 
তাদেরকে কিছু বলতে নবী সান্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাবোধ করছিলেন। 
সুতরাং তিনি তাদেরকে বাড়াতে রেখে বের হয়ে গেলেন। তখন আল্লাহ তা'আলা আয়াত 
নাযিল করলেন $ 

“হে ঈমানদারগণ, তোমরা অনুমতি ছাড়া নবীর ঘরে প্রবেশ করো না৷ কিংবা খাওয়ার 
সময়ের জন্যও অপেক্ষা করো না তবে যদি খাওয়ার জন্য ডাকা হয় তাহলে অবশ্যই 
প্রবেশ করবে এবং খাওয়ার পর যার যার কাজে ছড়িয়ে পড়বে । কথাবার্থায় নিমগ্ন হয়ে 
বসে থাকবে না। তোমাদের এই আচরণে নবীর কষ্ট হয়। কিন্তু লজ্জাবোধের কারণে 
তিনি কিছু বলেন না। তবে আল্লাহ হক কথা বলতে লজ্জা পান না। আর যদি নবীর 
স্ত্রীদের কাছে তোমাদের কিছু চাইতে হয় তাহলে পর্দার আড়াল থেকে চাও । এটা 
তোমাদের ও তাদের মনের পবিত্রতার জন্য উত্তম ব্যবস্থা ৷” (সূরা আল-আহযাব, 
আয়াত-৫৩) 


অনুচ্ছেদ £ ১৬ 
দাওয়াতকারীর দাওয়াত গ্রহণ করার নির্দেশ । 


iad hems me eel ) - a 2 24 BEzn ae: Ad 82 Sa. 2-0 

dl 68 pr ol or ip le je Gd sf 0 Sr 
ENS NE CE SST ESN 

৩৩৭৩ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে যদি ওয়ালিমার (বউভতি) অনুষ্ঠানে দাওয়াত 
দেয়া হয়, তাহলে সে যেন দাওয়াত কবুল করে। 


http://IslamiBoi.wordpress.com 


৬৪ সহীহ মুসলিম 
TF i ge al 0s A Ex ALE Ls, 
HEA LA 5) Jf 0 Lod jo i 


AF 
৩৩৭৪ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ তোমাদের কাউকে যদি ওয়ালিমার দাওয়াত দেয়া হয় তাহলে সে যেন তা কবুল 


করে। বর্ণনাকারী খালেদ বলেছেন ঃ উবায়দুল্লাহ ওয়ালিমার দাওয়াত বলতে 
বিযাহডোজের দাওয়াত বুঝাতেন। 


ech rs 


EH LMI RS GL EB 

bos 8 dil ss Be 
৩৩৭৫ ৷ আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ঃ তোমাদের কাউকে বিয়ের ওয়ালিমা বা বিবাহভোজের দাওয়াত দেয়া 
AEA LL af 


CRANE NET ce 


SS EAE ELMAR SEG 


৩৩৭৬ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদেরকে দাওয়াত দেয়া হলে সেখানে হাজির হও। 


c# cos 36% Aiba: LE Bi BAB arith এত ৪৪০ তল ৰ As AG-2 Bg 
BITRE A ELA SEES 0S ns 
Ania ok HES EEE IP EE No 222 
of 5) Hs EN RS Ed tS lo) 2 4 lf ur J ্ঘ 
৩৩৭৭ । নাফে’ থেকে বর্ণিত । ইবনে উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 


সূত্রে বর্ণনা করতেন £ঃ তোমাদের কেউ তার কোন মুসলমান ভাইকে দাওয়াত দিলে তা 
বিয়ের দাওয়াত হোক বা অনুরূপ কোন দাওয়াত হোক সে যেন তা গ্রহণ করে। 


coc © ob eas Ices ofo 20s Ed ল্্ল #o- 4 210 
hor sal law 2 Uo all ol SIP bh | 2s 
> ঃ - জলা পপ “ l 


http://IslamiBoi.wordpress.com 


টয় ডয 


Alt LAIBLE EH LAI NHR 


ET EE SEE থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কাউকে বিয়ের ওয়ালিমা বা অনুরূপ কিছুর দাওয়াত দেয়া হলে 
সে যেন তা কবুল করে। 


> ec 48 2 cco As Had 


lube En pal os i Bae jl Mam PA Ce 
pak de < dll WIP dl 5 


৩৩৭৯ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ঃ তোমাদেরকে দাওয়াত দেয়া হলে তাতে হাজির হও । 


ও তলত ec Po A 2) 
চো a ০০ e2 
42, c-4 co ০০৪ A or of och os 


Judie I a5 i Lie ar ST Ex le xt 
Al Le খরচ, J Us 1) el চি bel bs alc FASS YE J 

PARE hs MN TY 
৩৩৮০ । নাফে’ থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমারকে (রা) বলতে 
শুনেছি, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ এসব দাওয়াতে যখনই 
তোমাদের ডাকা হয় সাড়া দাও বর্ণনাকারী নাফে’ বলেন ৪ বিয়ের দাওয়াত বা বিয়ে 
ছাড়া অন্য কোন দাওয়াত যাই হোক না কেন আবদুল্লাহ ইবনে উমার (রা) তাতে হাজির 
হতেন, এমনকি তিনি রোযাদার হলেও । 


VE on oc 2.4 202. $ ex 20 


IPAS GLP LA SrA AE ub She 


bb I Ire IL LAL 
৩৩৮১ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ তোমাদেরকে যদি বকরীর পায়ের খুরের জন্যও দাওয়াত দেয়া হয় তাও কবুল 
করো। 
টীকা £ বর্ণিত হাদীসের সারমর্ম হলো, দাওয়াতকারী যদি অতি নগণ্য কোন খাবার প্রস্তুত করেও দাওয়াত 
দেয় তাহলেও তা কবুল করতে হবে। কোন প্রকার ঘৃণা, অবজ্ঞা বা তুচ্ছ তাচ্ছিল্য করে তা প্রত্যাখ্যান 
করা যাবে না। এটাই হবে প্রকৃত মুসলমানের আচরণ । 
১— 


http://IslamiBoi.wordpress.com 


৬৬ সহীহ মুসলিম 


Ae ‘Naz 20 ho A324 
IIE Go SE Cts 
sal ELH Huds 0 


or EAE Ed 


ae Oz 0 Her wr cc OF Ft cd A sr Gor eco Migs Nai A Pr ore 


a om ced fs P 5 Ll -- Hdl _ se sp 


re Ltd 1 


SoHE SER HOE MEHEUTEEEEE 1 
ওয়াসাল্লাম বলেন £ তোমাদের কাউকে খাওয়ার জন্য দাওয়াত দেয়া হলে তাতে তার 
সাড়া দেয়া কর্তব্য । অতঃপর তার ইচ্ছা হলে খাবে অন্যথায় খাবে না। ইবনে মুসান্না 
TE 


MEE BF 
HEE Raf OE EEE: SEMEL 
(উপরের বর্ণিত) সনদে উল্লেখিত হাদীসের অনুরূপ বিষয় সম্বলিত হাদীস বর্ণনা 
করেছেন। 
- Aer vedo ote § Ae er PE . 
iB sl 2 ‘2g 
ঁ) |e) HRA SF wal lil 


e- occ wel - © Aer oh ES og cr 


Pn Ee ab ub SEE nh fol > , is 


EIT ETE HET UE CUE SEE ER CEE 
বলেছেন £ তোমাদের কাউকে খাওয়ার দাওয়াত দেয়া হলে সে যদি রোযাদার হয় 
তাহলে (দাওয়াতকারীর জন্য) দু'আ করবে। আর রোযাদার না হলে খাওয়ায় 
শরীক হবে। 

Astore ন 
ELISA sp Ae HF ALT TI 2৮ 


< Los SU 127 SY , 283) ebb cla) hd Le 

LL LIED 
৩৩৮৫ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলতেন, যে বিবাহভোজে কেবল 
ধনীদের দাওয়াত দেয়া হয় এবং গরীবদের বাদ রাখা হয় এঁ বিবাহভোজের খানা 


http://IslamiBoi.wordpress.com bs 
সবচাইতে নিকৃষ্ট । আর যে ব্যক্তিকে দাওয়াত দেয়া সত্বেও তাতে সাড়া দেয় না সে 
আল্লাহ ও রাসুলের অবাধ্যতা করে। | 


SA ob SE sl sys 


EPS OE OTT - eed os ce 


ls PA JE Cebit nd Mei er 


্ ot LLP 


SAJlasli + die sl Ie J Ks adh fee 
J EE in A cilia Ve J a # all ie dS Nl uu" fae or 
Jl su 


৩৩৮৬ ৷ ইবনে আবু উমার থেকে বর্ণিত । তিনি বলেছেন ঃ সুফিয়ান আমার কাছে বর্ণনা 
করেছেন যে, আমি যুহরীকে বললাম ঃ হে বাক্রের পিতা এটা আবার কেমন হাদীস, 
“ধনীদের খাবার নিকৃষ্ট খাবার?” সুফিয়ান বর্ণনা করেছেন, আমার পিতা ছিলেন ধনাঢ্য 
ব্যক্তি । তাই এই হাদীস শুনে আমি ভীতসন্তরস্ত হয়ে পড়লাম । সুতরাং হাদীসটি সম্পর্কে 
আমি যুহরীর কাছে জানতে চাইলাম ৷ তিনি বললেন, আবদুর রাহমান আরাজ আমাকে 
বলেছেন, তিনি আবু হুরায়রাকে বলতে শুনেছেন ৪ “ওয়ালিমার খানা সবচাইতে নিকৃষ্ট 
খাবার ।” হাদীসের অবশিষ্ট অংশ মালিক বর্ণিত হাদীসের অনুরূপ । 


AEA SEALE DAE SF 283 gl af Ces 


০৪ Et ccrce 2 20 ) 


Le OEE) &y। Lb cil Ads 5,0 3 ue ec us s yl ৩! 
৩৩৮৭ । আৱু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন $ নিকৃষ্ট খাবার হলো- 
ওয়ালিমার খাবার । অতঃপর মালিক বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


EL) পৰ --e-2 $ 


BALD Fors Bl os LE Fl L222 


৩৩৮৮ ৷ ইবনে আবু উমার সুফিয়ান, আবুষ্‌ যানাদ ও আরাজের মাধ্যমে আবু হুরায়রা 
(রা) থেকে উপরে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


লাল ০০ 


Jb ~~ EEE x « J C0 bu Te Jl tr L222 


পর তলে ৪০. - cele ew 


ll I lle Hi Jl Pl EL | tie 


http://IslamiBoi.wordpress.com 


৬৮ সহীহ মুসলিম 


a HS BNA Ls isk ৮) 
৩৩৮৯ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ 
কেউ আসতে চাইলে তাকে বাধা দেয়া হয় এবং যে আসতে অস্বীকার করে তাকে আসার 
জন্য দাওয়াত দেয়া হয় এই রকম ওয়ালিমা সবচেয়ে নিকৃষ্ট । আর যে ব্যক্তি দাওয়াতে 
আসে না সে মহান ও সর্বশক্তিমান আল্লাহ এবং তার রাসুলের নাফরমানী করে। 


অনুচ্ছেদ ৪ ১৭ 
তিন তালাকপ্রাপ্তা স্ত্রী তার তালাকদাতা স্বামীর জন্য হালাল নয়। তবে সে যদি 
অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এই শেষোক্ত স্বামী তার 
সাথে সহবাস করার পরে তালাক দেয় এবং সে ইদ্দত পালন করে তখন আবার 
সে পূর্ব স্বামীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে। 


Ed le বতলত ec Fea Fa cer 5 2, ol ee 


no £6, icy brs 


ad যি eed রত 7 PS 


Rr ডে A) 5 2 x , IE 2) 0 i Et % 


2-0 PA be 


ESL hue, ie Kt OWEN EES 


oe ajo J beef lie খু ্ EEE 
৩৩৯০। আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রিফা'আর স্ত্রী নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন £ঃ আমি রিফা’আর স্ত্রী ছিলাম । কিন্তু রিফা’আ 
আমাকে তিন তালাক দিয়ে দিয়েছে। পরে আমি আবদুর রাহমান ইবনে যুবায়েরের সাথে 
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে তার সাথে যা আছে তা কাপড়ের পুটলির মত ছাড়া 
আর কিছুই নয়। একথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে 
বললেন ঃ$ তুমি কি তাহলে রিফা’আর কাছে পুনরায় ফিরে যেতে চাও? কিন্তু যতক্ষণ তুমি 
' তার মধু পান না করছো এবং সে তোমার মধু পান না করছে ততক্ষণ তা হবে না। 
আয়েশা (রা) বলেন, এ সময় আবু বাক্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে উপস্থিত ছিলেন এবং খালেদ ইবনে সাঈদ দরজায় দাড়িয়ে (প্রবেশের জন্য) 
অনুমতির অপেক্ষায় ছিলেন। তিনি (খালিদ ইবনে সাঈদ) আবু বাক্রকে ডেকে বললেন 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৬৯ 


£ হে আৰু বাক্র, তুমি কি শুনছো না এই মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
বরালা়ামের কাছে তকালয কিবরছো 
টীকা £ এই হাদীস থেকে স্পষ্টভাবে বুঝা যায়, তিন তালাকপ্রাপ্তা স্ত্রী যতক্ষণ না অন্য কোন স্বামীখ্রহণ 
করবে এবং উক্ত স্বামী তার সাথে সহবাস করার পর স্বেচ্ছায় তাকে তালাক না দেবে এবং সে ‘ইদ্দত’ 
পালন করবে ততক্ষণ পর্যন্ত তালাকদাতা প্রথম স্বামীর সাথে সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে 
না। অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই স্ত্রী ‘ইদ্দত’ পালন করবে। এরপর অন্য 
একজন পুরুষকে বিয়ে করবে। তার সাথে যৌনমিলন হবে। এরপর দ্বিতীয় স্বামী কোন কারণে যদি 
তাকে তালাক প্রদান করে তাহলে সে আবার ‘ইদ্দত’ পালন করবে এবং এরপরেই কেবল প্রথম স্বামীর 
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। এর অর্থ এ নয় যে, প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ার জন্য 
কোন পাতানো বিয়ে করবে এবং চুক্তিমত সে তালাক দিলে স্ত্রীলোকটি প্রথম স্বামীর কাছে ফিরে যাবে। 
এই ধরনের হিলা করা সম্পূর্ণরূপে হারাম। যারা এ ধরনের কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদেরকে লা'নত করেছেন। এক্ষেত্রে সাহাবা, তাবেঈ এবং তাদের পরবর্তী সকল উলামা 
একমত যে, দ্বিতীয়বারে শুধু বিয়ের ‘আকদ’ হওয়াই যথেষ্ট নয়। বরং উক্ত স্বামীর সাথে যৌন মিলনও 
অবশ্যই হতে হবে। ' 


L950 Al AHLL El Eads Ay oo 


ecco coz AodLo রর ‘1 ন 342 EE ez sa c-- ef 


C3 nyl ri e i 2 ul uf iy Sut 23 a bs 


FEE PE HEE A 1 1 EE As so 
3D IM RL GAB IT i ddl 


z-e7 2 or 


HCI Jb dt EE EE ol 


ae Pres পল লত ত EAT 


BAITED LEA > Lal lo ag 


LI acca, Ns 


LE ar id Ja 
des tLe ES Ea 5 don MIE 


ES AEE od dys de sia 2 


পলাল 


Roe fe st ak IRISH Fm le 


৯ 4 < ্া Jy Se unk 


৩৩৯১ । উরওয়া ইবনে যুবায়ের থেকে বর্ণিত । তিনি বলেছেন ঃ নবী সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন আয়েশা (রা) তাকে জানিয়েছেন যে, রিফা’আ কুরাষী 


ত অইলাৱিম http://IslamiBoi.wordpress.com 
(রা) তার স্ত্রীকে তিন তালাক দিলে সে আবদুর রহমান ইবনে যুবায়েরকে বিয়ে করলো । 
এরপরে (একদিন) সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে 
আল্লাহর রাসূল! সে রিফা'আর স্ত্রী ছিল। কিন্তু রিফা’'আ তাকে তিন তালাক দেওয়ার পর 
সে আবদুর রাহমান ইবনে যুবায়েরকে বিয়ে করেছে। কিন্তু হে আল্লাহর রাসূল, আল্লাহর 
শপথ তার (আবদুর রাহমান ইবনে যুবায়ের) সাথে আছে কাপড়ের পুটলির মত একটা 
কিছু। এই কথা বলে সে তার চাদর দ্বারা পুটলি পাকাতে শুরু করলো । রাবী বলেন, তা 
দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। অতঃপর বললেন, মনে 
হয় তুমি রিফা'আর কাছে ফিরে যেতে চাও । তবে তা হবে না, যতক্ষণ সে তোমার এবং 
তুমি তার স্বাদ গ্রহণ না করো । এই সময় আবু বাক্র সিদ্দীক (রা) রাসূলুল্লাহ সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। আর খালিদ ইবনে সাঈদ ইবনুল আস ভিতরে 
প্রবেশের অনুমতি না পেয়ে ঘরের দরজায় অপেক্ষমান ছিলেন। একথা শুনে খালিদ ইবনে 
সাঈদ (রা) আবু বাক্রকে (রা) ডেকে বললেন, হে আবু বাক্র এ স্ত্রীলোকটি রাসূলুল্লাহ 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা প্রকাশ করছে সেজন্য এখনো কি আপনি 
ধমক দেবেন না? 


Fez cc 


ys Esl 0 Es 


2-3, 2.5 -acez coef 


3578 Vi GAB IIIS SANE A 


ALLL IHL AIG LHL AMAL shor 

Fix ee Sis ELS SSF HT 
EEE EEE CEO EEE ERE MEE 
তালাক দিলে আবদুর রাহমান ইবনে যুবায়ের তাকে বিয়ে করলো। এরপর সে 
(রিফা'আর তালাকপ্রাপ্তা স্ত্রী) নবী সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, 
হে আল্লাহর রাসূল, রিফা’আ তাকে (আমাকে) তিন তালাকের শেষ তালাকটি পর্যন্ত দিয়ে 
loa chLdls Le Kk oe kd lal Blt LAE 


তত ৪ 


E> Et Re ba Ce 


ROT PY SL 2 et Sr 
- 22 ee ef 2 EEE 


core hd - 2 


Ew A 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৭১ 


৩৩৯৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত । (তিনি বলেছেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, কোন ব্যক্তি কোন স্ত্রীলোককে বিয়ে করলো এবং পরে 
তাকে তালাক দিলো । মহিলাটি অপর একজন পুরুষকে বিয়ে করলো। কিন্তু সে তার 
সাথে সহবাস করার আগেই তাকে তালাক দিল । এ মহিলা কি তার পূর্ব স্বামীর জন্য 
হালাল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ 'যতক্ষণ দ্বিতীয় স্বামী 
MOLARS AE SO ED BoA i 


er A 


Eyl 


৩৩৯৪ । আবু বাক্র ইবনে আবু শায়বা, ইবনে ফুযাইল, আবু কুরাইব, আবু মুআবিয়া 
নিক হযাচের যাওতে এ স্যর ছা নদি কানা করে! 


lA ee 
8c 6 PE EG 


sb Jb ES) ad SLE dC j A= 


Ed Ad 


SD CEA Jl bs 3 SER Fo 
LPNS EIMHIL EH L Hs IE 


লাল লালন 


J JN EEN Le 


৩৩৯৫ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন £ এক ব্যক্তি তার স্ত্রীকে তিন 
তালাক দিলে অপর এক ব্যক্তি তাকে বিয়ে করলো এবং সহবাস করার পূর্বেই আবার 
তালাক দিল । এখন প্রথম স্বামী তাকে আবার বিয়ে করতে চায়। এ বিষয়ে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বললেন £ প্রথম স্বামী 
যেভাবে তার স্বাদ গ্রহণ করেছে দ্বিতীয় স্বামী সেভাবে তার স্বাদ গ্রহণ না করা পর্যন্ত তা 
হবে না। 


০3০ Zhe he AF e 2 e- He F352 


MAE AEE EE ANE 


ES 


EAA Ld পন 


ESSE লা \s o-2 


Ed Ed Ed 


http://islamiBoi.wordpress.com 


৭২ সহীহ মুসলিম 
৩৩৯৬ । উবায়দুল্লাহ একই সনদে পূর্বের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ 8 ১৮ 
সহবাসের সময় কী দু'আ পড়বে। 


+ পলৰ ce 20 


par SG Bil al Ef FAY FA 77 


পপ 


< Laie ld 96 J ve ol x TES toe Be 


J 2 SEMEL ud - চ cli EE SETISV AAR 


ES cer sc ed} ES RAE 


bl ETE 3 A Eo 5; 


৩৩৯৭ । আবদুন্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ কেউ তার স্ত্রীর সাণে মিলিত হতে চাইলে বলবে, “আন্পাহুম্মা 
জান্নিব্নাশ্‌ শাইতানা ও জান্নিবিশ্‌ শাইতানা মা রাযাকতানা।” অর্থাৎ “হে আল্লাহ তুমি 
আমাদেরকে যে রিযিক দান করেছো সে ব্যাপারে শয়তান থেকে আমাদেরকে দূরে রাখো 
এবং শয়তানকেও আমাদের থেকে দূরে রাখো।” এ সহবাসে তাদের মধ্যে যদি কোন 
সন্তান নির্দিষ্ট হয়ে থাকে তাহলে শয়তান কখনো তার ক্ষতি সাধন করতে পারবে না। 
V-.h0 he F352 
Ed it 


Ld 


PE জল পল Aer cocef oF ওত তঅত ত 


Ht GF Pe ih AASB EA SI LE 


- coo # BE cer 


EE 2১৯ Hes [se a3 IIH Lr od 


লা লাল পল পপ 


- 4 LIB 2 Hi bo) RE 
৩৩৯৮ । মানসূর থেকে এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে শু'বা 
কর্তৃক বর্ণিত হাদীসে ‘বিসমিল্লাহ’ উল্লেখ নেই । সাওরীর সূত্রে বর্ণিত আবদুর রাজ্জাকের 
হাদীসে ‘বিসমিল্লাহ’ উল্লেখ আছে। ইবনে নুমাইরের বর্ণনায় আছে, মানসূর বলেছেন, 
আমার মনে হয় জারীর ‘বিসমিল্লাহ’ উল্লেখ করেছেন। 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৭৩ 


অনুচ্ছেদ 8 ১৯ 
সম্মুখ দিক বা পিছন দিক থেকে স্ত্রীর যৌনাঙ্গে মিলিত হওয়া জায়েয । কোন 
অবস্থায়ই পিছনের পথে (মলদ্বার) সংগম জায়েয নয় বরং হারাম । 


Ae dh - 8 Aze-2 


aN Eins, Bh De lo Koss BRL Le 


Jel BN BLY rd EAT Pe El sue ILE 


dd 


k- JE od ex AA ecco sr A400 2-0 


EIS LP ff Ks bp 


CONE 0 OEE EI ETE EEE UE ET 
থেকে স্ত্রী সহবাস করে তাহলে সন্তান বাকাদৃষ্টি বা টেরাচক্ষু বিশিষ্ট হয়। এর 
পরিপ্রেক্ষিতে নাযিল হল £ 

“স্ত্রীরা তোমাদের ফসলের জমি স্বরূপ । সুতরাং সেখানে যেভাবে ইচ্ছা কৃষি কাজের জন্য 
যাও [* a i 

টীকা $ নির্ভরযোগ্য মুহাদ্দিসগণ এ ব্যাপারে একমত যে, পায়খানার রাস্তায় স্ত্রী সহবাস হারাম ৷ স্ত্রী 
হায়েযগ্রস্ত হোক কিংবা পাক সাফ হোক কোন অবস্থায়ই পিছনের রাস্তায় সংগম করা বৈধ নয়। এ বিষয়ে 
অসংখ্য হাদীস বর্ণিত হয়েছে এবং অনেক হাদীসে এ ধরনের পুরুষদের লা’নত করা হয়েছে। যেমন 
একটি হাদীসে বলা হয়েছে বয়ে বাজে যাফুলর ররর নয কর জত সহ রাত বত 


" হয়।” 


“যেভাবে ইচ্ছা তোমরা তোমাদের ফসলী জমিতে যাও” ET 2 EET Es 
" হোক, সামনের দিক থেকে হোক কিংবা অন্য কোনভাবে হোক সম্মুখের রাস্তায় যৌন মিলন হলে তা 
অবৈধ বা সন্তানের জন্য ক্ষতিকর নয়। 
covet eof hs 25.2 


Al oF EE EO  ! vr Sei to AOA 


-e 34 


hE lds J A J E eu he 


পল পপ 


Ser 


ন) 5 Nl Xj DL Er AL, 


৩৪০০ CE EEE EE EEE: UO CORES 0 CEE 
পিছন দিক থেকে (অর্থাৎ পিছন দিক থেকে সামনের রাস্তায়) স্ত্রী সহবাস করা হলে এবং 
হাতে জের হা ডাছ বা টের বই হয়া 16 বার কারিয় 
নিমোক্ত আয়াত নাযিল হয় । 

“তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য ফসলের জমি স্বরূপ ৷ সুতরাং তোমরা তোমাদের 
ফসলের জমিতে যেভাবে ইচ্ছা আগমন কর ।” 


৭৪ সহীহ মুসলি http://IslamiBoi.wordpress.com 


ল Zo 2 ech 


vu iE Ae 


2 48 cod 


EE False nds Le a, a Le nl Eade 
এল ০ £8 বণ z- se hec cT, Zh hisses - i oc 
b=, TC Lad ed ES ll or af Ua LE 
AA z Se \ Pd 2s. তত 15 20 Le 


Asim Mas S23 TC EA Gz vif 


তনত ec 2.2 
Sr Jul x Bor FE HRS দা dso 
Fd 5% hoz A Lcd ce- As Aer - - - 32%. - 7-923 
CO OEE CLA LL 


22h ze Hac 


SUAS 55 Ft Jl Lr ls Alu 


VSS AES Te EC sr BI; 3৩২) Co 


ze 2.2 


DALES 


পল 


৩৪০১ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে অধঃস্তন রাবীগণ এ সূত্রেও উপরের 
হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। যুহরী থেকে নু'মান বর্ণিত হাদীসে এতটুকু অতিরিক্ত 
বলা হয়েছে যে, স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে উপুড় করে সহবাস করতে পারে আবার উপুড় 
না করেও সহবাস করতে পারে। তবে তা একটি মাত্র পথে হতে হবে এবং সেটি হলো 
সামনের পথে। 


অনুচ্ছেদ £ ২০ 
অসন্তুষ্ট হয়ে স্বামীর বিছানা ত্যাগ করে আলাদা বিছানায় রাত্রিযাপন স্ত্রীর জন্য 
হারাম। 


coz he ATP Logs As Ashz.2 

Ar et Ee IHN bi Sh AF Lee 2 
I 2 tf ec or IE 4 oc Foren Fer বু 2" ES 
HL iG DID Abc HE E> 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৭৫ 


৩৪০২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
৪ স্ত্রী যখন স্বামীর বিছানা ত্যাগ করে রাত্রিযাপন করে তখন ভোর পর্যন্ত ফেরেশতারা 
তাকে লা’নত করতে থাকে । 


টীকা 8 এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, রাগান্বিত বা অসন্তষ্ট হয়ে স্বামীর বিছানা পরিত্যাগ করে আলাদা 
বিছানায় রাত্রি কাটানো স্ত্রীর জন্য হারাম । তবে কোন শরীয়ত সম্মত কারণ থাকলে তা স্বতন্ত্র কথা । 
হায়েয অবস্থায়ও স্বামীর বিছানা থেকে স্বতন্ত্র থাকার কোন প্রয়োজন নেই । 


z 
পতন 


HAY Lt ৮ sl Ade Gr ar te) 


৩৪০৩ ৷ ইয়াহইয়া ইবনে হাবীব খালেদ ইবনুল হারিসের মাধ্যমে শু'বা থেকে একই 
সনদে উপরোক্ত হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি (হাত্তা তুসবিহা- ‘ভোর পর্যন্ত’: 
lake Elie MLC 0 যা! 


PS Ls LS MLE HP LEE J 


পীত প্জীল FE লপঙ্জীপ 


le S22 > bl RIE 2) “ie 3 ys sl 5 


৩৪৩৪: আৰ হ্যায় ত) থেকে বর্মিত। বস্ত্যাহ সালাহ আলাইছি জলিলা 
বলেছেন ঃ সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! কোন ব্যক্তি তার স্ত্রীকে 
বিছানায় আহ্বান করলো কিন্তু সে (স্ত্রী) যদি আসতে অস্বীকার করে তাহলে স্বামী তার 
প্রতি অসন্তুষ্ট না হওয়া পর্যন্ত যিনি আসমানে আছেন (আল্লাহ তা'আলা) তিনি তার (স্ত্রীর) 
প্রতি সন্তুষ্ট থাকেন। 


s- A 


EE ci AEE HAIN slo Ls DE 
PET TE oc HSE পৰত 2. Hie. obs 


Fn 1 Gd billy, or 005 Af Eu শী 
TE se Ed Fe hl J J Al teal or : AS 
তে oe > $5 Ls le Jat Sl dn bls sl 


৩৪০৫ আবু হুরায়রা (রা) খেলাত পনর যা রারছ অল ইহ জানায় 
বলেছেন ঃ স্বামী তার স্ত্রীকে বিছানায় আহ্বান করলে সে যদি না আসে আর এ কারণে 
স্বামী যদি তার প্রতি অসস্তুষ্ট হয়, তাহলে ভোর পর্যন্ত ফেরেশতারা তার (স্ত্রীর) ওপর 
অভিসম্পাত করতে থাকে । 


http://IslamiBoi.wordpress.com 


৭৬ সহীহ মুসলিম 


অনুচ্ছেদ £ ২১ 
স্বীর গোপন কথা কাশ করা হারাম। 


ec 26 


sx ioe Lyd Bil Ls E22 
OS SLL ear Bina e)l ie Le 


en - Ecos ef - 27 L-o ee e- \s ce TZ 20% ee SF La-- er 
4s LAT oak JL oy A df Le ANA on Ol hs tle 
ff ff " 7 Ed A Ae = Cd 


br hcl 


৩৪০৬ ৷ আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কিয়ামতের দিন আল্লাহ তা'আলার কাছে সবচেয়ে নিকৃষ্ট 
ব্যক্তি হবে এমন একটি লোক যে তার স্ত্রীর সাথে মিলিত হয় এবং স্ত্রীও তার সাথে 
সহবাসে লিপ্ত হয়, i ET PULA PAN 


eae # e SM 


Mi EES ABEL 


নপএপঞপe- 


MSAK 


EE TY কখন ডিনি ৰেন দানহ বা্িতাই 
আলাইহি ,ওয়াসাল্লাম বলেছেন ঃ কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ 
আমানতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, কোন ব্যক্তির তার স্ত্রীর সাথে মিলিত হওয়া এবং 
শ্ত্রীরও তার সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া, (এবং এর খেয়ানত হচ্ছে) স্ত্রীর এই গোপনীয় 
ব্যাপার প্রকাশ করা । 


টীকা £ এসব হাদীস থেকে জানা যায়, নদি কার নিল সয় লেমন নবাব তয় & কে অপরের 
প্রতি যেসব প্রেমপূর্ণ আচরণ করে থাকে তা বাইরে অন্য পুরুষের কাছে প্রকাশ করা হারাম । এটাকে 
আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে বড় আমানত বলে উল্লেখ করা হয়েছে। কারণ এতে লজ্জা ও সম্মের 
দিকগুলো উন্মোচিত করা হয়। সমাজের কল্যাণের জন্যই ইসলাম এগুলোকে গোপন রাখতে চায়। 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৭৭ 


sy Es 36 Se i A Less 
2- 2 ld 


fl LES I “ Lf BA ~~ 2 3 ho 


” 


Lo EFA es Ee 


2 
তপন পল ন 


6b. hal ঙ Le ys ll de Ib Al AS ised 5 -s 
ELS hl is he Al la Er JA il 
pL IIL IKE LH LAI 
SEY aes Ie 


৩৪০৮ । ইবনে মুহাইরিয থেকে বর্ণিত । তিনি বলেন, আমি এবং আবু সিরমা আবু সাঈদ 
খুদরীর (রা) কাছে গেলাম । আবু সিরমা আবু সাঈদ খুদরীকে (রা) লক্ষ্য করে বললেন, 
হে আবু সাঈদ, আপনি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘আযল’ সম্পর্কে 
কোন কিছু বলতে শুনেছেন? আবু সাঈদ খুদরী (রা) বললেন, হ্যা । আমরা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু যমুসতালিক যুদ্ধে অংশগ্রহণ করেছি। এই 
যুদ্ধে আমরা আরবের সবচেয়ে সুন্দরী মেয়েদের বন্দী করলাম । আমরা দীর্ঘদিন স্ত্রী 
সাহচর্য থেকে বঞ্চিত ছিলাম । আমরা এসব বন্দী মেয়েদের বিনিময়ে (তাদের আত্মীয়- 
পরিজনদের নিকট থেকে) অর্থসম্পদ গ্রহণ করতেও আকাজ্কী ছিলাম । তাই আমরা 
এসব স্ত্রীলোকদের সাথে মিলিত হয়ে ‘আযল’ করতে মনস্থ করলাম (যাতে তারা গর্ভবতী 
না হয়) । এরপর আমরা চিন্তা করলাম যে, রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাদের মাঝে উপস্থিত । এই অবস্থায় আমরা ‘আযল'’ করবো অথচ তাকে জিজ্ঞেস 
করবো না? তাই আমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয়ে জিজ্ঞেস 
করলে তিনি বললেন £ তোমরা যদি এরূপ না করো তাতেও কিছু যায় আসেনা ৷ কিয়ামত 
পর্যন্ত যতগুলো প্রাণের সৃষ্টি হওয়ার সিদ্ধান্ত আল্লাহ করে রেখেছেন তা সৃষ্টি হবেই । 


টীকা £ আযল হলো, স্বামী-স্ত্রীর মিলনের সময় চরম মুহূর্তে পুরুষাংগ বের করে নিয়ে স্ত্রী-অংগের বাইরে 
বীর্যপাত করা । 


http://islamiBoi.wordpress.com 
৭৮ সহীহ মুসলিম 
-9 Holz 
ee > 8731 5 Cow athe sds Ce 


CNH EST a Sms Nie Sr a 
LUI IEA LS 


৩৪০৯ ৷ মুহাম্মাদ ইবনে ইয়াহইয়া ইবনে হাব্বান থেকে এই সনদে উপরের হাদীসের 
অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই বর্ণনায় উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর তা'আলা যাদেরকে সৃষ্টি করবেন তাদের 
সম্পর্কে সিদ্ধান্ত লিপিবদ্ধ করে রেখেছেন। 


\2 2a 
dae So 


ach 02 


ul se SAS ALY ৮ ট ( EE 
EL As AISLGLIC CARH da 
LE UE HUE RY UE LOU EB EL 

FES EAC ES 
৩৪১০ । আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা কিছু যুদ্ধবন্দিনী 
স্ত্রীলোক লাভ করলাম । আমরা তাদের সাথে আযল করতে চাইলাম ৷ অতঃপর আমরা 
এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম । তিনি আমাদের 
বললেন $ অবশ্যই তোমরা তা করতে পার, অবশ্যই তোমরা তা করতে পার, অবশ্যই 
তোমরা তা করতে পার । কিয়ামত পর্যন্ত যতগুলো আত্মা জন্মগ্রহণ করবে (সিদ্ধান্ত হয়ে 
আছে) তা অবশ্যই জন্মগ্হণ করবে। 


Ao 7 oe - Gt #4 


নে CEL 


EAA AE পপ ০ পন 


Ee ESET HOE i Ik 
Us LES 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৭৯ 


৩৪১১। আনাস ইবনে সিরীন থেকে বর্ণিত । তিনি বলেছেন £ আমি মা’বাদ ইবনে 
শুনেছো? তিনি বললেন $ হা । তিনি (আবু সাঈদ খুদরী) নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ 
তোমরা যদি ‘আযল' না করো তাতেও কোন ক্ষতি নেই । কেননা তা (কোন প্রাণীর সৃষ্টি 
হওয়া না হওয়া) তাকদীরে নির্দিষ্ট হয়ে আছে। 


Pid fod aaBe ew 5. hs Soke hos 
EGE oe 2s 
20 JI5 2 লুল = 


£ Ao Nez 


তল ল 


ES HEH TEE CN 
ETE LS TE LEE 1 LEE J 


lt 
৩৪১২ । একই সনদে আনাস ইবনে সিরীন অনুরূপ হাদীস বর্ণনা করেছেন তবে তাদের 
বৰ্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস 
করা হলে তিনি বললেন $ এরূপ (‘আযল’) না করাতে তোমাদের কোন ক্ষতি হবেনা । 
এটা তো তাকদীরে নির্দিষ্ট হয়ে আছে। 


তপত লল 


ERENT ESN Li, SESS wis es 

I me tA as ee bw ESE 
{ a 0c ae ee EE 22 As ats Lu ! oid = 
AREY JE Jl ce de df I SE Sd am ol 
ol a A ae oe es - 2c S52 es 2 i + es oi i 2 Pe 

sds ey 35, uF Jb dl a cl ls LAY 

৩৪১৩ । আৱু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ‘আযল’ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ঃ£ এটা (‘আযল) না 


করলেও তোমাদের কোন ক্ষতি হবে না। কারণ এটা (সন্তান জন্ম হওয়া না হওয়া) 
তাকদীরে নির্দিষ্ট হয়ে আছে। (অধস্তন রাবী) মুহাম্মাদ বলেছেন £ “তোমাদের কোন 


http://IslamiBoi.wordpress.com 


৮০ সহীহ মুসলিম 


ক্ষতি হবে না” নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ কথাটি প্রায় নিষেধাজ্ঞা 
পর্যায়ের । 


25.4 


MF Lio 
LG FAG pF FF es EH OE 
sl eal EL J > ey 3 hE - ৩:০ ১৯ J৬ sl 
So or cl TE MAIL a 


EIHL Ld. fe re LSE LIL ISS 


ci thas coos re 


ie ET al JE De Esp 0 Ail CREEL Sl 


ec 


Bod) 


৩৪১৪ । আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন £ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সামনে ‘আযল'’ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন ৪ ‘আযল' 
আবার কি জিনিস? সবাই বললেন, কোন ব্যক্তির স্ত্রী দুগ্ধপোষ্য শিশুর মা। সে তার স্ত্রীর 
সাথে সহবাস করে কিন্তু এই সময় সে গর্ভবতী হোক তা সে পছন্দ করে না। কিং: 
কোন ব্যক্তির ক্রীতদাসী আছে। সে তার সাথে মিলিত হয়। কিন্তু সে গর্ভবতী হোক তা 
সে পছন্দ করে না। একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ “তোমরা 
যদি এরূপ (‘আযল’) না করো তাতেও তোমাদের কোন ক্ষতি নেই । কেননা, যা হওয়ার 
তা তাকদীরে লিপিবদ্ধ হয়ে আছে।” ইবনে আওন বর্ণনা করেছেন, আমি হাদীসটি হাসান 
বসরীর কাছে বর্ণনা করলে তিনি বললেন £ আল্লাহর শপথ ঃ এটা ভৎসনা ৷ (অর্থাৎ আযল 
করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পসন্দ করেননি ৷ তাই তিনি ধমকের সুরে কথা 
বলেছেন। 


ec} code L) 


Ss ral or EE i 


পল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৮১ 


৩৪১৫ । হাজ্জাজ ইবনে শায়ের সুলাইমান ইবনে হারব ও হাম্মাদ ইবনে যায়েদের 
মাধ্যমে ইবনে আওন থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আবদুর রাহমান 
ইবনে বিশ্র বর্ণিত ‘আযলের’ হাদীস ইবরাহীমের নিকট থেকে মুহাম্মাদের নিকট বর্ণনা 
করলে তিনি বললেন ৪ আবদুর রাহমান ইবনে বিশ্র আমার নিকটও একই হাদীস বর্ণনা 
করেছেন। 


e 25-2 


Gx bh Ao 20 


Mss ch cer e- ZA or 


HL dL Pm NER Imm tre 


Glory es SA So A 6G JSISFLLS IL 


2a 


3 


৩৪১৬ ৷ মা’বাদ ইবনে সিরীন থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমরা আবু সাঈদ খুদরীকে 
(রা) জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ‘আযল' 
সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হা... হাদীসের অবশিষ্ট অংশ ইবনে 
আওন বর্ণিত হাদীসের অনুরূপ । ' 


J, LADLE AINEL LPM Le ‘22 


ল ললপললপ জল —- che. heheh Loa 12 heh 


2 AFBI le PA Se lor Bey x ei baw dl ae 
fa Bi JEL Pd J 5 sd 


a 8 cei, ce cc herr 


EY) FFA CO 4, lB 3 J ds 


EE SEE TNE EN EEE রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সামনে ‘আযল’ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন্‌ ৪ 

কোন লোক এরূপ করবে কেন? (এ সূত্রে উল্লেখিত হাদীসে) তিনি এ কথা বলেননি যে, 
কোন লোক যেন এরূপ না করে। কারণ, এমন কোন প্রাণ সত্তাধারী সৃষ্টি নাই যার সৃষ্টা 
আল্লাহ নন । 


AN হ্‌ 
JP Se 


ee 2- জলত ললর্্ত 


ade or. tdi im ads Be pl 


১১-— 


http://IslamiBoi.wordpress.com 


৮২ সহীহ মুসলিম 


Ns 3c Ns 


9 ie EEEONS J Le AE sl EE 


পল তত 


SOE LE KL) NE EE 


~e 
a 


চো 
৩৪১৮ আৱু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে ‘আযল’ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ৪ সব পানি 
(স্ত্রী গর্ভে নিক্ষিপ্ত পুরুষের বীর্য) দ্বারাই সন্তান সৃষ্টি হয় না। আল্লাহ তা'আলা যখন কোন 
EE ET 


be El Ea EE লে 2s Es sad ly ul os 


ন + esd 3s ALS ul 
৩৪১৯ । আবু সাঈদ খুদরীর মাধ্যমে এ সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
অনুরূপ UTE! 


2% ccc tk Sec Poa Vs e- Je 2ce 


:) ie Fa Calin Ga ru das yl Leo 


2B AB or 2, 4 ef 


30 EL El ES J A146 Pot dl bb dl EE) ah 


BD > Bo 2 $c ce-r 


ILEUS fe ৮ “< or is Se dl Js J Il Va 


Li পা ® 


GSK 00 CO SC FP id 980 ee 


৩৪২০ । জাবির (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার একটি ক্রীতদাসী আছে। সে আমাদের 
খেদমত করে এবং পানি এনে দেয়। আমি তার সাথে মিলিত হয়ে থাকি। তবে সে 
গর্ভবতী হোক তা আমি পছন্দ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ৪ তাহলে তার সাথে (সহবাসের সময়) ‘আযল’ করো। তবে তার তাকদীরে যা 
নির্দিষ্ট আছে তা অবশ্যই ঘটবে । কিছুদিন পর লোকটি পুনরায় এসে বললো, 
ক্রীতদাসীটি গর্ভবতী হয়েছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, আমি তোমাকে আগেই বলেছি যে, তাকদীরে তার জন্য যা নির্দিষ্ট হয়ে আছে 
তা অবশ্যই ঘটবে। 


http://IslamiBoi.wordpress.com 


se ced ec w Hw wtih Ha Fore wale 2- 202 
ls rd ae Bl a rp hs 0 Es 2 


eT dl UR PHILS gas 


পলাল পঅজ্জপ 


bb al EE ICFLS ALL 4 dls Hr ( 


AAS Ns Ac Bosc er 


sds Ld 


৩৪২১। জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন $ এক ব্যক্তি নবী 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমার একটি ক্রীতদাসী আছে, 
আমি তার সাথে (সহবাসের সময়) ‘আযল’ করি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ঃ এতে আল্লাহর ইচ্ছার কোন কিছু বাধাপ্রাপ্ত হবে না । জাবির ইবনে 
আবদুল্লাহ (রা) বলেন ঃ কিছুদিন পর লোকটি এসে আবার বললো ঃ হে আল্লাহর রাসূল, 
আমি আপনাকে যে ক্রীতদাসীটির কথা বলেছিলাম, সে গর্ভধারণ করেছে। এ কথা শুনে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ আমি আল্লাহর বান্দা ও রাসূল । 
ির্থাৎ জামি স্বা বলি তোমরা তা বিশ্বাস করবে এবং তদনুযায়ী আমল করবে। আল্লাহর 
lil hdl EL ly oo GY AS 


Ze 2-02 cr 8h 5 - - 4-28 ত তপ্ত ত 


JU Lo dA je CIEE 


Eo Sd Lode Raley le 56 do 


- 2 


EP 


ETE TEE EY থেকে বর্ণিত । তিনি বলেন ঃ এক ব্যক্তিননবী 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো... হাদীসের অবশিষ্ট অংশ সুফিয়ান 
বৰ্ণিত হাদীসের সমার্থবোধক । 


sd 6 


JG, CG ~~ J alle oy lsd ie a ঠ M2 7) 


http://IslamiBoi.wordpress.com 


৮৪ সহীহ মুসলিম 


z্‌ Ed 


Ep 5 EH EAL ih ls ce Ge i iy 
TAs Hee AEE TILL IE Sl 


৩৪২৩ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ৪ আমরা কুরআন 
নাযিল হওয়াকালীন সময়ে ‘আযল’ করতাম । ইসহাকের বর্ণনায় আরো আছে, সুফিয়ান 
বলেন, এটা যদি নিষিদ্ধ হওয়ার মত কোন ব্যাপার হতো তাহলে কুরআনই আমাদেরকে 
তা থেকে বিরত থাকার নির্দেশ দিত । 


পল 


i is 
Jb S 8 Jb Gl GAS i Ges 


4 bled FOS YAS 


৩৪২৪ ৷ ’আতা থেকে বর্ণিত । তিনি বলেন ৪ আমি জাবির ইবনে আব দুল্লাহকে (রা) 
বলতে শুনেছি £ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ‘আযল' 
করতাম । 


se Cb Me Ce 
$4 Le 0 Ae 9) ry si fe 


ES PEE elo dl 5 BLL ddl Sy 


৩৪২৫ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন 8 আমরা রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে ‘আযল’ করতাম। এ খবর তার কাছে 
পৌছলো। কিন্তু তিনি আমাদেরকে তা করতে নিষেধ করেননি । | 


অনুচ্ছেদ £ ২৩ 
যুদ্ধে বন্দিনী গর্ভবতী স্ত্রীলোকদের সাথে সহবাস করা হারাম । 


AEE ow 2 Lothian a As AGA Los 23.2 
2 Ay oF st Ba ALE ly Lf Cfo 
PAP ALAS GF Stans ie ar I 


SLE ad J es AF sh ll ie 


oc 2 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৮৫ 


222.4 Lac hz Por 


ds San cL EDO Eddie 


LE TEL Eb hs 


Met EAE ESS PY 


৩৪২৬ । আবু দারদা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তাবুর 
দরজায় একটি আসন্ন প্রসবা বন্দিনী মহিলাকে দেখে বললেন ঃ হয়তো সে (তাবুর 
বাসিন্দা পুরুষ লোকটি) এই স্ত্রীলোকটির সাথে সহবাসের অভিপ্রায় পোষণ করে। সবাই 
বললো, হা । একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ঃ আমি 
তাকে (তাবুর বাসিন্দা পুরুষ লোকটিকে) এমন লা'নত করতে চাই যা কবর পর্যন্ত তার 
সাথে যাবে এর গর্ভস্থ সন্তান কিভাবে তার উত্তরাধিকারী হবে যদি তা তার জন্য হালাল 
না হয়? সে কেমন করে তাকে খেদমতে লাগাবে যদি তা তার জন্য হালাল না হয়। 


টীকা ৪ যে মহিলা সম্পর্কে এ হাদীসটিতে উল্লেখ করা হয়েছে সে ছিল একজন গর্ভবতী যুদ্ধ বন্দিনী । 
গর্ভবতী যুদ্ধ বন্দিনীর সাথে সহবাস করা হারাম । কেননা, ইসলামী শরীয়ত মতে ছয় মাস স্থায়ী গর্ভেও 
সন্তান জন্মলাভ করতে পারে। সুতরাং বন্দি হওয়ার পরে যদি এরূপ মহিলার সাথে সহবাস করা হয় এবং 
ছয়মাস: পরেই তার গর্ভের শিশু ভূমিষ্ঠ হয় তাহলে সন্তানের বংশ পরিচয় নির্ধারণের ব্যাপারে সমস্যা সৃষ্টি 
হয় এবং সন্দেহ সৃষ্টির অবকাশ থাকে। কারণ, বাচ্চাটি পূর্বেকার কাফের স্বামীর ওুরসজাত না 
মুসলমানের গুরসজাত তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে । এখন যদি বাচ্চাটি প্রকৃতই কাফেরের গুঁরসজাত 
হয়ে থাকে এবং ছয়মাসের মধ্যে জন্মগ্রহণ করার কারণে মুসলমান ব্যক্তিটি তাকে তার সন্তান বলে দাবী 
করে তাহলে অন্যের সন্তানকে সে নিজের গওুঁরসজাত সন্তান হিসেবে গ্রহণ করলো । এই সন্তান তার 
গুরসজাত হয়েও তার সন্তান বলে পরিচিত হবে এবং তার উত্তরাধিকারী হবে। আবার যদি সন্তানটি 
প্রকৃতই মুসলমান ব্যক্তিটির হয়ে থাকে কিন্তু সন্তান জন্মের স্বাভাবিক সময় পরে ভূমিষ্ঠ হওয়ার কারণে 
তাকে কাফেরের সন্তান বলে মনে করা হয় তাহলে নিজ সন্তানকে অন্যের সন্তান হিসেবে দূরে সরিয়ে 
দেয়া হলো এবং তাকে স্রেহ-মমতা ও উত্তরাধিকারী হওয়া থেকে বঞ্চিত করা হলো। এভাবে একটি 
শিশুর প্রতি অকল্পনীয় যুল্‌ম করা হলো। ইসলাম এ অবস্থার অবসান ঘটাতে চায় এবং সন্তান কার সে 
বিষয়ে নিশ্চিত হতে বলে । তাই মুসলমানদের হাতে কোন যুদ্ধ বন্দিনীকে গর্ভবতী মনে হলে তার সাথে 
সহবাস করা হারাম । এ কারণে নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর বাসিন্দা লোকটি সম্পর্কে 
বলে ছলে ₹যামি তাকে এমন লা নত দিচহ মনাহ করছি যা কর্র ধমক তার সারে যাবে। 
Ze Be FPG Sm - AN AA L cL czec Elo or 2 
Ex Eo eC C১১ ba tt G0 Se A222 
cod 26 


LENNIE UF bs 
৩৪২৭ শু'বা থেকে এ সনদে উপরের হাদীদের অনুরূপ হাদীস বর্ণিত হয়ছে। 


অনুচ্ছেদ £ ২৪ 
গীলা করা জায়েয EEE EEE SERCO TERETE TO 
আযল করা মাকরহ। 


0d Ler He Lor crs Ac coos Pe Fc - 


kd ENA cold Er bs Leos 


http://IslamiBoi.wordpress.com 


৮৬ সহীহ মুসলিম 


PUL Lr J EEE at ALF 0 


EEA EEN EES 


LI Oe CMR Nth se 


ল ল 


oA cb SAL 5% oe of 


Ed 


Dl < ১৬ 6 SR ১ nl | Sy > A * rll 


EAA EL oe 


cl 5 J6L দেও ২ 4 Ll IL, es J, 


৩৪২৮ । জুদাসা বিনতে ওনাহার -জালাদিরা (রা) থেকে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন £ আমি সংকল্প করেছিলাম যে ‘গীলা’ 
বা দুগ্ধপোষ্য শিশুর মায়ের সাথে সহবাস করতে নিষেধ করে দেবো। কিন্তু লক্ষ্য 
করলাম, রোম ও পারস্যবাসীরা এরূপ করে কিন্তু তাতে তাদের সন্তানদের কোন ক্ষতি 
হয় না। ইমাম মুসলিম বলেন, ‘খাল্‌ফ’ এর বর্ণনায় ‘জুদাসা বিনতে আসাদিয়া'র 
পরিবর্তে ‘জুযামা বিনতে আসাদিয়া’ উল্লেখ করা হয়েছে কিন্তু ইয়াহইয়া বর্ণিত ‘জুদামা’ 
Mio lot cM 


বণ Ed eo zsh 


EES EA 


EL EAL LLL Sh ly 


eacc cr 


Io isa BN Sb SEE As hs ্ি JS Ls 


dle; 3 SCI sr 


OR bs * sl ve a> s 


পপ পল 


EE NE ET EET OE EOE ETHER HY 
তিনি বলেন £ আমি একদল লোকের সাথে রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের 
দরবারে হাজির হলাম। তিনি তখন বলছিলেন ৪ “আমি গীলা করতে নিষেধ করার 
সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্তু দেখলাম, রোম ও পারস্যবাসীরা ‘গীলা’ করে কিন্তু এতে 
তাদের সন্তানদের কোন ক্ষতি হয় না।” এরপর লোকেরা তাকে ‘আযল’ সম্পর্কে 
জিজ্ঞেস করলে তিনি বললেন ৪ “এটাতো প্রচ্ছন্নভাবে হত্যা করা।” মুকরী থেকে 
উবায়দুল্লাহ যে হাদীস বর্ণনা করেছেন তাতে তিনি এতটুকু অধিক বর্ণনা করেছেন ঃ “ওয়া 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৮৭ 


ইযাল্‌ মাউয়ূদাতু সুয়িলাত- যেদিন জীবন্ত প্রোথিত শিশু মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করা 
হবে”- আয়াতের দিকে ইংগিত করা হয়েছে। 


EEE EE CESS 


brs Ee ত ee Ed st 


bd dsm SI His hi 2 LS 


J ls Ll J t lum FFI 


পল ল লপ পল পল 


640.4 ভণা (রা) ভ্যান বিনতে ওয়াহাব ভযানিরা ত) থেকে বর্ণনা করেছেন। 
তিনি (জুদামা বিনতে ওয়াহাব আসাদিয়া) বলেছেন £ঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি... হাদীসের বাকি অংশ সাঈদ ইবনে আবু আইয়ুব 
বর্ণিত ‘আযল’ ও ‘গীলা’ সম্পর্কিত হাদীসের অনুরূপ । তবে এ সুত্রে ‘গীলা’ শব্দের স্থলে 
‘গিয়াল’ উল্লেখ আছে । | 23.2 

EF (fo 


ode Gis Ht oN BG, or Git a dls 0 


পপ EAE 


Sa Gb BI MIA LAE Gris Br sh 


ES EE ey BE EEE 
BIEL LIL AI IIs di) | ্‌ 
EEA ENS NEES Js FL FS : sl 2 
uJ JY. MALIA lel ES J, sl is 2 be 


৩৪৩১ ৷ সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন $ এক ব্যক্তি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমি সহবাসকালে 
“‘আযল’ করে থাকি । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ কেন এরূপ 
কর? লোকটি বললো, আমার স্ত্রীর সন্তানের ক্ষতির আশংকায় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লম বললেন, এটা ক্ষতিকর হলে পারসিক ও রোমানরা ক্ষতিগ্রস্ত হতো। 
যুহাইরের বর্ণনায় আছে £ তাই যদি হতো তাহলে পারস্যবাসী ও রোমানদের ক্ষতি হয়নি 


কেন? 


http://IslamiBoi.wordpress.com 


অষ্টাদশ অধ্যায় 


কিতাবুর রিদা’ (দুধপান) 


অনুচ্ছেদ 8 ১ 
বংশগত দিক থেকে যারা মুহরিম দুধপানের কারণেও এঁ ধরনের লোক মুহরিম । 


TE Lec oc ec Ee Vs 0-8 - co db ce ho cer 
J St 4: LT Ml TL oe 


এত্ত ত 


tec 


JEEP I UENCE 
eS IE.) iain BL , 0S is al (e dl; 


ঠা ১ lle J ¥ Fs ৮, PETE 4 Ll 


SALE NL ule 


৩৪৩২ । আয়েশা (রা) থেকে বর্ণিত । একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তার (আয়েশা) কাছে ছিলেন। এমন সময় আয়েশা (রা) আওয়াজ শুনলেন- এক ব্যক্তি 
(রাসুলুল্লাহর স্ত্রী) হাফসার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। আয়েশা (রা) বলেছেন ৪ আমি 
তখন বললাম, হে আল্লাহর রাসূল! এই লোকটি আপনার ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। 
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার দুধচাচার কথা উল্লেখ করে 
বললেন, বোধ হয় অমুক লোক । এবার আয়েশা তার দুধচাচার কথা উল্লেখ করে বললেন 
৪ হে আল্লাহর রাসূল! অমুক যদি জীবিত থাকতো তাহলে সেও কি আমার সামনে 
আসতে পারতো! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £$ হা । কারণ, 
বংশগত সম্পৰ্ক যেসব লোকদের মুহরিম বানিয়ে দেয়, দুধপানজনিত সম্পর্কও সেই 
ধরনের লোকদের মুহরিম বানিয়ে দেয়। 

টীকা £ এই হাদীসটি এবং এই অধ্যায়ের অন্যান্য হাদীস থেকে স্তন্যদান দ্বারা বৈবাহিক সম্পর্ক হারাম 
হয়ে যাওয়া প্রমাণিত হয়। ইসলামী বিধান অনুসারে যেসব লোকদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম স্তন্যদানের 
কারণেও স্তন্যদানকারিণীর এবং স্তন্যপানকারীর মধ্যে মা ও সন্তানের সম্পর্ক হিসেবে সেইসব লোকের 


সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা হারাম হয়ে যায়। তবে স্তন্যপানকারী শিশুর বয়স দুই বছরের মধ্যে 
থাকা অবস্থায় স্তন্য-পানের ঘটনা ঘটতে হবে। 


http://IslamiBoi.wordpress.com সমীহ মুসলিম ৮৯ 


০ 


- #5 EN & - তত 


55a Oe 


পল পল ল 


RE HE ec- Als 


Bet ৮) nt sd 


৩৪৩৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন $ বংশগতভাবে যাদের মধ্যে 
বৈবাহিক সম্পৰ্ক হারাম, স্তন্যপানের কারণেও এঁ শ্রেণীর মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম । 


As Ns Ar এ [) Aer covet A oc Ae Ale oer 


GAs 3০ Ex 3) ae Ll SFA een) 13 


পল 


Ftc 


ETE THE SEE CE ETM TERE CET 
অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণনা করেছেন। 
AJ Dr we els AL FSG HS 5 or 


chr corr 


EL CE Eo A oo JABS nl SE 


3 ০০ ৪০০ > ef is ৪০ 


5%. a il did LOIS LEEDS 


ce Boer 1 Alec et 


Me aol J St ন PGS 


৩৪৩৫ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । হিজাব বা পর্দার আয়াত নাযিল হওয়ার পর তার 
দুধচাচা আবু কুআইসের ভাই আফলাহ একদিন তীর সামনে আসার অনুমতি প্রার্থনা - 
করলো । আয়েশা (রা) বলেন, আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম । পরে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তাকে আমার এই আচরণ 
সম্পর্কে জানালাম । তিনি আমার কাছে তীকে (দুধচাচা আফলাহ) আসার অনুমতি দিতে 
আদেশ করলেন। 


occ ed oc 2 edd 202 Acedia 


EATING ৯ 4 Ls cl in Lilo Ko io 


১২ -- 


৯০ সহীহ মুসলি http://IslamiBoi.wordpress.com 


নান 


Valet HIE 2 EEE) Lf Sh = 5 


LOL SI ler LAMA 


৩৪৩৬ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ৪ একদিন আমার দুধচাচা আফলাহ 
ইবনে কুআইস আমার কাছে আসলেন... হাদীসের পরবর্তী বর্ণনা মালিক বর্ণিত 
হাদীসের অনুরূপ । তবে এতে এতটুকু অধিক বর্ণিত হয়েছে যে, আমি (আয়েশা) বললাম 
£ আমাকে তো মহিলা দুধপান করিয়েছে, পুরুষ তো দুধপান করায়নি। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে বললেন £ তোমার হাত দুটি অথবা 
(বর্ণনাকারীর সন্দেহ) তোমার ডান হাত ধুলিমলিন হোক । (অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাপ্লাম হযরত আয়েশার রা. এই কথাটিকে বালিকাসুলভ কথা বলে মনে 
করলেন) । 


U2 Sl: Ee) a টি b> 2 


EE, 3 ELI se 


PASAY 


EL LL 
ELE CANE BENE 2) 0, 


wha cg. 2 tt, 


=i ee us se A J ul ্ো ) a eel 
J LE Ks; ed Ss rs ৩ sl 


EE EOE EEE SEE Tt EEE TUE 2 OY Cid 
‘সংক্রান্ত আয়াত নাযিল হওয়ার পর আবু কুআইসের ভাই আফলাহ আয়েশার সাথে 
সাক্ষাতের অনুমতি চাইলেন । আবুল কুআইস ছিলেন আয়েশার দুধপিতা । [এ কারণে 
তার ভাই আফলাহ ছিলেন আয়েশার (রা) দুধচাচা] আয়েশা (রা) বলেন, আমি বললাম, 
আল্লাহর কসম! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি না 
চাওয়া পর্যন্ত আফলাহকে আমার সাথে সাক্ষাতের অনুমতি দেব না। কেননা, আবু 
কুআইস আমাকে দুধ পান করায়নি, বরং তীর স্ত্রী আমাকে দুধ পান করিয়েছে। আয়েশা 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৯১ 


(রা) বলেন ঃ অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তাকে 
বললাম, হে আল্লাহর রাসূল! আমার (দুধ পিতা) আবু কুআইসের ভাই আফলাহ আমার 
সাথে সাক্ষাতের অনুমতি চায়। কিন্তু আপনার কাছে অনুমতি না নেয়া পর্যন্ত আমি তা 
ভাল মনে করিনি । বর্ণনাকারী উরওয়া বলেন, আয়েশা (রা) বলেছেন £ (সব কথা শুনে) 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তুমি তাকে অনুমতি দাও ৷ উরওয়া বলেন, 
এ কারণে আয়েশা (রা) সবাইকে বলতেন, বংশগত দিক থেকে যেসব লোকদের তোমরা 
বুযযযাব্লে ছানো জন্যদালের কারে ওঁ শ্ৰেণীর লোককে মুহরিম জানবে । 


ও; Ne Lae Coie ioe, 
2 EE sl A a eile s Ae EAE 
le BE I ১ jy 5; ES = dL % 4 
৩৪৩৮ বহৰী ভকে এই সনদে উপরের হদীলের অনুক্পগ বিত: হয়েছে । তর আই 
বর্ণনায় এতটুকু কথা অতিরিক্ত বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আয়েশাকে বললেন £ তোমার ডান হাত মাটিতে পূর্ণ হোক। সে তো তোমার 
MLSE ULL ke Sas 


A es Gs ae EIS she Ss Los 


efi Meigs 


LE al ১৬ Ee 5) a SE od 
SEALE dl dl EIST IA YP SEBS 

as ee br Az Lo i z . RG 26 ee ee ge: of be 
LE ALB AF 4 I FH sr ho A ol Ul ob ale 
৩৪৩৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ একদিন আমার দুধচাচা এসে আমার 
সাথে সাক্ষাতের অনুমতি চাইলো । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে বিষয়টি জানার আগে তাকে সাক্ষাতের অনুমতি দিতে অস্বীকৃতি জানালাম । পরে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি বললাম, আমার দুধচাচা আমার 


সাথে সাক্ষাত করতে চাইলে আমি তাকে অনুমতি দেইনি । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাকে বললেন £ঃ তোমার চাচা তো তোমার সাথে দেখা করতে পারবে। 


http://IslamiBoi.wordpress.com 


৯২ সহীহ মুসলিম 


আমি (আয়েশা) বললাম, আমাকে তো স্ত্রীলোকটি দুধপান করিয়েছে, পুরুষ লোকটি তো 
দুধপান করায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ সে তোমার চাচা । 
সে তোমার সাথে দেখা করতে পারবে । 


SEN cle Bo x5 Gl Gor SOY ah fos 
4 IE we Sl all sl vl 


৩৪৪০৭-একহ সনদে আারুর রাবী" মাহরানী তান্মাদ ইরনে' যাতেদের আধ্যনে হিলীম 
থেকে এ হাদীসটি এভাবে বর্ণনা করেছেন যে, আবু কুআইসের ভাই (আফলাহ) 
আয়েশার সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইলেন। এরপর পূর্ব বর্ণিত হাদীসটির অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। 


abies. am PEL ce Aes =e 6 Be Sm an wf Pl owel sa by eka 
A LS MAM Leos 
| ” os L | Af Loc 


৩৪৪১ । এ সনদেও TET 
অনুমতি চাইলেন। 


Ei lh 


ere 2 i 


ae 0 ES FEE al ti 5 | he LHF 


\ Aho EE 


SET NESS Ub dl 2 ted 6, 
NIELS Je 


৩৪৪২। আয়েশা (রা) বলেন ৪ আমার দুধচাচা আবুল জা'দ আমার সাথে সাক্ষাতের 
অনুমতি চাইলে আমি তাকে ফিরিয়ে দিলাম । হিশাম বলেছেন £ আবুল কুআইসের নামই 
আবুল জা’দ। অতঃপর নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আয়েশা (রা) তাকে 
বিষয়টি জানালেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ তোমার ডান হাত 
অথবা (বর্ণনাকারীর সন্দেহ) তোমার হাত মাটি দ্বারা পূর্ণ হোক । তুমি তাকে অনুমতি 
দিলে না কেন? (অর্থাৎ সে তোমার দুধচাচা হওয়ার কারণে তাকে তোমার সাথে : 
সাক্ষাতের অনুমতি দেয়ায় কোন দোষ ছিল না)। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৯৩ 


পপর্জত ত LENSE TN - #0202 
Ua, cele LS be 


scorch er cco of Ahs.2 


ee fn nH EE SE 


fr sc 2 Ac occot -3- 96 hoc ef 


he nite CAVE SL A Go : he w role! 


~~ i - AL 5 S. Atte < YS J6 oR 


পল 


EET EOE EE He PEE DEN EE TEE 
দুধচাচা তার সাথে সাক্ষাত করার অনুমতি চাইলে তিনি তার সামনে পর্দা করলেন। 
অর্থাৎ তাকে সাক্ষাত দিলেন না। এ বিষয়টি তিনি রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
eT a 
শের যারা মুহরিম, দুধ-সম্পর্কের কারণেও সেই ধরনের লোক মুহরিম । 
44s No A2 


sds fs Lt Gi Ee sale dls C22 


e-2 As AL et Gor coho পল লপ ec c-cd ex 


(o ৮ EN i cy SE Gil ue 27 or Sl 


< HS hl Le ENS AES EL a = Ee OS Ta 
AFL LUIGI LI 


৩৪৪৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আফলাহ ইবনে কুআইস এসে 
আমার সাথে সাক্ষাতের অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিতে অস্বীকৃতি জানালাম । 
তখন তিনি আমাকে বলে পাঠালেন, আমি তোমার চাচা । আমার ভাইয়ের স্ত্রী তোমাকে 
দুধপান করিয়েছে। এবারও আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমি তার কাছে বিষয়টি উল্লেখ করলাম । তিনি 
বললেন $£ সে তোমার কাছে আসতে পারে। কারণ, সে তোমার চাচা । 


Aes ce Hl hs ec Hehe Acer ec 26 


453 bill SILA or Im ile $s 22 


লাল 


ec তত ev 


Hyp LNs hrs mo, a E 


LEN AEN 4 0 0 TUL 


http://IslamiBoi.wordpress.com 
৯৪ সহীহ মুসলিম 
৩৪৪৫ । আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমি বললাম, হে আল্লাহর রাসূল! কি 
ব্যাপার, আপনি তো দেখছি কুরাইশদের প্রতি বেশী আকৃষ্ট হয়ে থাকেন (বিয়ের 
ব্যাপারে) এবং আমাদের পরিত্যাগ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ঃ তোমাদের কাছে কি এমন কেউ আছে? আমি (আলী) বললাম, হাঁ, 
হামযার কন্যা আছে। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ 
সে তো আমার জন্য হালাল নয়। কারণ, সে আমার দুধভাই হামযার কন্যা । 
নত ৪-০ লূত পল CE “ £2 2 g% 
EEE Carols 1 ial Re L22১ 
Sh oc » 0o- bo \oz - % hd Acs 
SE ap Ge re Boe ok) Fd) of Us 


- e202 


ELM Sp 


৩৪৪৬ ৷ ’'আমাশ থেকে এই সনদে উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। 


Acco ds As. 


55> WA Ab EE 22 EE) 


ৰ ES) Ass 


LG iPod Lads lr x) ole 


a) EP rR AGLI IS 


৩৪৪৭ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ হামযার কন্যার 
কথা (অর্থাৎ হামযার কন্যাকে বিয়ে করানোর নিয়তে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করা হলে তিনি বললেন ঃ সে (হামযার কন্যা) আমার 
জন্য হালাল নয়। কারণ, সে আমার দুধ-ভাতিজী ৷ নিকট আত্মীয়তা বা রক্ত সম্পর্কের 
কারণে যেসব লোক হারাম, দুধপানের কারণেও সে ধরনের লোক হারাম হয়ে যায় । 


22 
xy ies 
cli tt ho c-0 oo Lochs ce AL ec 20s 


ES aA EL cll Ee or 


er eb het L ced coe ec HL PF. 3 --o} o- 2» - -.23 he 20 


FI RY FE fed sli, oe Or 


EAE NEA 


- Pen HEI 2 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৯৫ 


৩৪৪৮ । এ সূত্রেও কিছুটা শাব্দিক পার্থক্য সহকারে উপরের হাদীসের অনুরূপ হাদীস 
বৰ্ণিত হয়েছে৷ 
20 Let #8 = a3 


=, Naot 22 ১ ade FAG 


ত লপপ 


ede lsc e0- EE Le 


IE atts A die ire 


2-- £ EES ec aPtec82 


-e6 5 পঞ্জী 


ll i. EL 4 Ce lt AE 


rl Ib kis us VE Hrd did 

rE ESE 
৩৪৪৯ । হামিদ ইবনে আবদুর রাহমান থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামাকে (রা) বলতে শুনেছি £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আপনার কোন চিন্তা নেই? (অর্থাৎ আপনি তাকে বিয়ে করার প্রস্তাব দিতে পারেন) ৷ 
অথবা (হাদীস বর্ণনাকারীর সন্দেহ) বলা হলো, হামযা ইবনে আবদুল মুত্তালিবের 


কন্যাকে বিয়ে করার .জন্য আপনি প্রস্তাব দিচ্ছেন না কেন? তিনি বললেন £ হামযা আমার 
iil 
2s 27.2 e 2, PE 


Mass Ns RAE ee coor 


TET > el - Ee cist “2 EAE 


এলত -ec HL Heh Bos 


EOE eC NNN 
JJ Ah 
- ec, Pef ics st ede B62 -ai eet 3c 


ER EE REA NY 


EAE AY PPE TES পলা 


tat 


ES NES 1 et ER EOE SY ge EES 


ত্ড্ত০ ৰ 


SAN LE } 2 5 ৬ 


৯৬ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


৩৪৫০.৷ উম্মুল মুমিনীন উম্মু হাবীবাহ বিনতে আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, (একদিন) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলে আমি 
তাকে বললাম £' আমার বোন আবু সুফিয়ানের কন্যা কি আপনার কোন প্রয়োজন আছে? 
(অর্থাৎ আপনি কি তাকে বিয়ে করতে সম্মত আছেন?) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ঃ আমি কী করতে পারি বলো! আমি (উম্মু হাবীবা) বললাম $ তাকে 
বিয়ে করুন । তিনি বললেন ঃ তুমি কি তা চাইবে? আমি বললাম শুধু আমি একাই তো 
আপনার স্ত্রী নই (আমাকে ছাড়াও আপনার আরো স্ত্রী আছে) । আর ভাল কাজে যে 
আমার অংশীদার হবে সে আমার বোন হোক তা আমি সবচেয়ে ভাল মনে করি। 
রাসূলুন্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বললেন £ সে আমার জন্য হালাল নয়। আমি 
বললাম £ আমি অবগত হয়েছি যে, আপনি দুররা বিনতে আবু সালামাকে বিয়ের প্রস্তাব 
করেছেন। তিনি বললেম-ঃ উম্মু সালামার কন্যা? আমি বললাম, হা । তিনি বললেন, সে 
আমার ঘরে (আমার স্ত্রীর কন্যা হিসেবে) লালিত পালিত না হলেও আমার জন্য হালাল 
হতো না । কেননা সে আমার দুধ-ভাইয়ের মেয়ে । সুয়াইবিয়া আমাকে ও তার পিতাকে 
স্তন্যদান করেছে। সুতরাং তোমরা আমার কাছে তোমাদের কন্যা ও বোনদের বিয়ের 
প্রস্তাব নিয়ে এসো না। 

টীকা $ উম্মুল মুমিনীন হযরত উম্মু হাবীবা (রা) যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে তার বোনকে বিয়ে করার প্রস্তাব করেছিলেন তখন পর্যন্ত তিনি দুই বোনকে একসাথে বিয়ে করা 


যে হারাম- শরীয়তের এই হুকুম জানতেন না । তাই তিনি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের 
- কাছে এই প্রস্তাব করেছিলেন। 

নিজ স্ত্রীর গর্ভজাত অন্য স্বামীর কন্যাকে বিয়ে করা ইসলামী শরীয়তে নিষিদ্ধ । এ বিষয়ে সব উলামায়ে 
কেরাম একমত । সুয়াইবিয়া ছিলেন আবু লাহাবের ক্রীতদাসী । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর এবং হালিমার ঘরে প্রতিপালিত হতে যাওয়ার আগে তিনি এই 
ক্রীতদাসীর দুধ পান করেছিলেন। উম্মুল মুমিনীন উম্মু সালামার পূর্ব স্বামী আবু সালামাও সুয়াইবিয়ার 
দুধ পান করেছিলেন । তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আবু সালামার কন্য৷ 
দুররা তার স্ত্রীর পূর্ব স্বামীর কন্যা নাও হতো তবু তাকে বিয়ে করা তার পক্ষে হালাল হতো না । কেননা, 
এ দিক দিয়ে দুররা হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধভাইয়ের কন্যা । আর দুধ ভাতিজীকে 
bt Lk NE Mt HAE 


as i এলৰ - 2s 20-2 AE oo 


cA ech or - Fe 2 060 cB 


EASE Ute fe) AILEY 
“৩৪৫১ ei ta Bae a A SAR অনা এ রতি হয়েছে 


zs cocoeli fe es ef He Hs. 


FAH Aloo 2 ‘2s 


তনত ce coacibhAsc oceh si Hie cr ze 4.87 


LAGAN IIT ৮: alloy 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৯৭ 


AM 2 fa exc 86 LLG oor o-oo MIT. 23 Leo cr =» 53 56 Aes 
- FE Ss. - এত্ত 


EE EE sie SC El dss ss < 


3 পল পল জনসন Et 


ZL 


ES us gl 0 tt i - J Aa a I el ial ls 


e_ of 2-46 


a 
sl sl. LS i 


লাললাল প [2 


SHANE EI AILIILL 


৩৪৫২ । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু হাবীবা (রা) বলেন, তিনি 
একদিন রাসূলুল্লাহ সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ঃ£ হে আল্লাহর রাসূল, 
‘আপনি আমার বোন আযযাকে বিয়ে করুন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে বললেন, তুমি কি তা পছন্দ করো? তিনি (উম্মু হাবীবা) বললেন, হা । আমি তো 
আপনার একমাত্র স্ত্রী নই । কেউ ভালো কাজে আমার সাথে শরীক হলে সে আমার বোন 
হোক- তা আমি সর্বাধিক পছন্দ করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন £ এরূপ করা (আমার জন্য) হালাল নয়। উম্মু হাবীবা (রা) বর্ণনা করেছেন, 
আমি বললাম £ঃ আমাদের কাছে বলা হয় যে, আপনি আবু সালামার কন্যা দুররাকে বিয়ে 
করতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন ৪ 
আবু সালামার কন্যা! উম্মু হাবীবা বললেন £৪ হা । তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ সে (স্ত্রী উম্মু সালামার পূর্ব স্বামীর কন্যা) যদি আমার ঘরে আমার 
প্ৰতিপালিত নাও হতো তথাপি তাকে বিয়ে করা আমার জন্য হালাল হতো না। কেননা, 
সে আমার দুধ ভাইয়ের কন্যা । তার পিতা আবু সালামা ও আমাকে সুয়াইবিয়া দুধ পান 
করিয়েছে। সুতরাং তোমরা আমার কাছে তোমাদের কন্যা ও বোনদের বিয়ের প্রস্তাব 
নিয়ে এসো না। 


a PIII 


- 228 = টা. 
aid Fe ce il 


ন EA পপ 


--96% e.2 Ass oir = #3 S04 পটতে £2 ৩c ‘ ত Cr) 0: 
Jl yu) 0৯৮১ এ ওল চপ dl > S| ol 


http://IslamiBoi.wordpress.com 


Fe PT Acs - 7s bs 


hs PPK dis ot Eo sels 


Ed Ed 


sac oe he lo efe JL 2 her 
AGG HP a Se ol bert td 


ad 


৩৪৫৩ । এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ £ ২ 
এক চুমুক বা দুই চুমুক দুধ পানে মুহরিম সাব্যস্ত হয় না। 
ls ec He} ahr ec He hoc 


Has af OA Lid 


ন Ed 


ez 2 TALES SEP Lhe hot ne ৰ - 


ec es 2 


EET UG EE 


EASA 


পএলপপর্্তল জনপ 


sai ih AIL bdo od 5 EEN HY ES 


৩৪৫৪ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ একবার বা দুইবার মাত্র স্তন্য-চোষণে (বৈবাহিক সম্পর্ক স্থাপন) 
হারাম হওয়া সাব্যস্ত হয় না। 
টীকা £ অধিকাংশ উলামা এবং ইমামগণের মতে, একবার স্তন্য-চোষণের দ্বারাই হারাম হওয়া সাব্যস্ত 
হয়। যারা এ মত পোষণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আলী (রা), আবদুল্লাহ ইবনে মাসউদ 
(রা), আবদুল্লাহ ইবনে উমার (রা), আবদুল্লাহ ইবনে আব্বাস (রা), আতা’, তাউস, ইবনুল মুসাইয়েব, 
হাসান বসরী, মাকহুল, যুহরী, কাতাদা, হাকাম, হাম্মাদ, ইমাম মালিক, আওযায়ী, সাওরী এবং ইমাম 
আবু হানিফা (র) । কেননা, কুরআন মজীদে শুধু “ ওয়া উন্মাহাতি কুমুল্লাতি আরদানাকুম-- আর তোমাদের 
স্তন্যদাত্রী মা তোমাদের জন্য হারাম” উল্লেখ করা হয়েছে। 

cec eg ce oft2 2s dle} zs Jez - cer ce 
sd, Adi oo nb rly Lob sn LC 


- -z78s.h he 2 elo --০ ৫5 


ণ dhs ce BH Jl AILS ll bl 


sll sit TEE EE SASS Jd 
cecz edict o 
Sl sl 5) Cn JN sl cy | Le 34 ok 


EPR ->7 0% ৫/৪ ৮ 


J br, ১১ aD | Se Lil dls Monin, 


Hsu soll Ld as ce Sly EV 


Ed পল লপ পল Ed পপ 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৯৯ 


৩৪৫৫ উম্মুল ফযল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £$ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমার ঘরে ছিলেন। এই সময় এক আরব বেদুইন তার কাছে এসে বললো 
£ হে আল্লাহর নবী, আমার এক স্ত্রী বর্তমান আছে। এরপর আমি আরো একজনকে বিয়ে 
করেছি। কিন্তু আমার প্রথম স্ত্রী বলছে, সে আমার নতুন স্ত্রীকে একবার বা দুইবার দুধ 
পান করিয়েছে। fe EE HUE TAIT SOI BY একবার বা 
দুইবার স্তন্য-চোষণে হারাম হওয়া সাব্যস্ত হয় না। 


লপ্তত 


৬ nn Lisl EE 
BEDALE CHL LAME Ee 
SIRI DIGS do 5 


৩৪৫৬ । উম্মুল ফযল (রা) থেকে বর্ণিত । বনী আমের ইবনে সা'সা'আ গোত্রের এক. 
ব্যক্তি এসে বলল, হে আল্লাহর নবী, একবার মাত্র দুধ পান করানোর ফলে কি (বিবাহ) 
হারাম হওয়া সাব্যস্ত হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ ‘না’ । 


e A$ 
a2 ৮ 

A] ff tw wea Ee an Ba - e AF A Los, w-o0n 
ড় CFI Lr dla Ee AAG 


2 I Lo: dl od 55 <ionjiai | 5 ৩) Ee E 


HE AA AEE MLSS 


৩৪৫৭ । উম্মুল ফযল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ৪ একবার বা দুইবার দুধ পান করালে তাতে হারাম হওয়া সাব্যস্ত 
হয় না। 


Ae AN ez coer ec AE 
or AES of io 


পপ লঙ ecco 8 


JE mil 3 ie’ LF 1 i EY rE bs nl) 


Ze 


sia, sed Ja x + lo ly sal EES Er us 


PRA 


http://IslamiBoi.wordpress.com 


১০০ সহীহ মুসলিম 


৩৪৫৮ । এ সূত্রেও কিছুটা শাব্দিক পার্থক্য সহকারে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। 


বত = 5 2 


4 ss EE AOE Ae SY Les 
Side al ood Jail ss hs salads 
-- ce ec Hee Mt 

SES ESCA 


৩৪৫৯ ৷ উম্মুল ফযল (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
একবার বা দুইবার মাত্র স্তন্য-চোষণ দ্বারা হারাম হওয়া সাব্যস্ত হয় না। 


o- 4. tech occa Ja- LLL 7-8 ৰ > 202-0 
ur J 3 FU ce Ua Jl lan 324 en oe 


270 42 26 coc er 


dle Ed es JC pd AREAS ul as 


৩৪৬০ । উন্মুল ফযল (রা) থেকে বর্ণিত । এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, একবার মাত্র স্তন্য-চোষণের দ্বারা কি হারাম হওয়া 
সাব্যস্ত হয়? নবী (সা) বললেন, ‘না ৷” 


অনুচ্ছেদ £৩ 
পীচবার দুধ চুষলে মুহরিম সাব্যস্ত হয় । 


ec cer er ec Je cer 


PR EI cr SL bl x ns Lio 


এল এ 


পএঙ 2g or 


oS Ln ) re Fl ENE DO Se i 


2A, -222 


THs i REA ode dl Lo dll, SEALE 


EEE ET থেকে বর্ণিত । তিনি বলেন ঃ দশবার দুধ চুষলে হারাম হওয়া 
সাব্যস্ত হয়- একথা কুরআনে নাযিল হয়েছিলো । পরে এ হুকুম মানসুখ হয়ে পাচবার 
চুষলে হারাম হওয়া সাব্যস্ত হওয়ার হুকুম হয়েছিল । আর যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয় তখন তা কুরআনের অংশ হিসেবে তিলাওয়াত করা 
হতো। - 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ১০১ 


- fea A ce --c-2৪- 20 


Fr HL FIR KL Er TLS dias 2 


= ০96% -৪- 


ILI; PAE ESOT 2 sl Ca EY a st alti 


dt che Sc ww ew 


APA PR AE Je EGE Md; 


৩৪৬২ । আমরাহ (রা) থেকে বর্ণিত । তিনি আয়েশাকে দুধ পানের কারণে হারাম হওয়ার 
বিষয় আলোচনা করতে শুনেছেন । তিনি (আয়েশা) বলেছেন £ এ বিষয়ে প্রথমে কুরআনে 
দশবার স্তন্য-চোষার কথা নাযিল হয়েছিলো এবং পরে পীচবার চোষার কথা নাযিল 
হয়েছিলো । 

i “+৪ ৪ ec পপ Ze sec cca Tho 20 $2 2 
Jb a 2 SR EE" Jb ELON El unl MF ore 


+> পৰ্ড 2a ec ef 


die Jo i Se iF Ga 


ললপ পলা 


৩৪৬৩ ৷ আমরাহ (রা) আয়েশাকে (রা) বলতে শুনেছেন... উপরের হাদীসের অনুরূপ । 


অনুচ্ছেদ ৪ ৪ 
বয়স্ক লোকদের দুধপান করানো। 


Ss be Be SLi Goo JU al of Bl 7 


-. “je SOs CA Eo 
I Eds ae J 5 3d) ERY = 
4 Mss RS iS oS CS =) Lo Io) 


- পা - a Ps 


SL ESI tm GS SAN SPILL I od 


লপ পল 


এ ০ AE A 


se HLS Lyd, 


ESA 


৩৪৬৪ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ সাহলা বিনতে সুহাইল (রা) নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল, আমার সামনে 
সালেমের আসা যাওয়ার কারণে আমি (আমার স্বামী) আবু হু্যাইফার চেহারায় কিছু 
পরিবর্তন লক্ষ্য করি । (অর্থাৎ আমার সামনে সালেমের আগমন তিনি পছন্দ করেন না, 


http://IslamiBoi.wordpress.com 


১০২ সহীহ মুসলিম 


এটা তার চেহারা দেখে বুঝতে পারি) । অথচ সে তার প্রিয়পাত্র । নবী সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন ঃ তুমি তাকে তোমার বুকের দুধ পান করিয়ে দাও । সাহলা বিনতে 
সুহাইল বললেন £ সে তো প্রাপ্তবয়স্ক পুরুষ । আমি তাকে কিভাবে দুধ পান করাবো? 
একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন ঃ সে একজন 
বয়স্ক পুরুষ মানুষ তা আমি জানি। আমর তার বর্ণিত হাদীসে এতটুকু অতিরিক্ত বর্ণনা 
করেছেন যে, সালেম (রা) বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবা ছিলেন। ইবনে আবু 
উমারের বর্ণনায় উল্লেখিত হয়েছে যে, এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম হেসে ফেললেন । 

টীকা £ হযরত আয়েশার (রা) মতে, এই হাদীস থেকে প্রমাণিত হয় যে, দুধপান করার কারণে বৈবাহিক 
সম্পর্ক হারাম হওয়ার জন্য বয়সের কোন সীমাবদ্ধতা নেই । যে কোন বয়সে কোন স্ত্রীলোকের দুধ পান 
করলেই তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হয়ে যাবে। কিন্তু সাহাবা, তাবেয়ীন ও বিশেষজ্ঞ 
আলেমদের মত হলো, দুই বছরের কম বয়সের শিশু দুধ পান করলে হারাম হওয়া সাব্যস্ত হবে। ইমাম 
আবু হানিফার (র) মতে অবশ্য এই সীমা আড়াই বছর এবং ইমাম যুফারের মতে তিন বছর । অধিকাংশ 
SR EC RRR 1 CNL TEE R00 রা 


EY se Sf Sf ol ols o> basNy ES Sia 
“যেসব মায়েরা পূর্ণকাল সন্তানদের দুধপান করাতে চায় তারা দুই বছর পর্যন্ত তাদের সম্ভানদের দুধ পান 
করাবে।” এই হাদীসে সালেমকে দুধপান করানোর বিষয়টা উলামায়ে কেরাম বিশেষ ঘটনা হিসেবে গ্রহণ 
করেছেন। এটা তার জন্য নির্দিষ্ট । অবশ্য তাকে সাহলা বিনতে সুহাইলের স্তনে মুখ লঃগিয়ে দুধপান 
করানো হয়নি । বরং পাত্রে করে তা পান করানো হয়েছে। 
পূর্বোক্ত হাদীসে পীচ বার দুধ চোষার কথা বলা হয়েছে। এ হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
মৃত্যুর সামান্য কিছুকাল পূর্বে মানসূখ হয়ে যায় । তাই সবাই তা অবহিত ছিল না । যারা জানতো না 
তিলাওয়াত করা হতো । 
Le eA 
al 2 Gল! IEE) 
HULA eet ক A, ET 
AES PY °°’ LL. 
FUCHS J oe ES LO 
wii dish, PE CN SALE 


cece er. নপব 


is sl At ws ILA 


cod 8 - Phe - of ox 2 ecc- oc cored 


Lilt AS <> )| lb pli ;) 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১০৩ 


৩৪৬৫ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ আবু হুষযাইফার আযাদকৃত ক্রীতদাস 
সালেম আবু হুযাইফা ও তার পরিবার পরিজনের সাথে তাদের বাড়ীতেই থাকতো । 
একদিন (আবু হুযাইফার স্ত্রী) সুহাইলের কন্যা (সাহ্‌লা) নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললো, সালেম তো প্রাপ্তবয়স্ক পুরুষে পরিণত হয়েছে এবং 
জ্ঞানবুদ্ধি যতদূর হওয়ার তা হয়েছে। সে আমার সামনে চলাফেরা করে। আমার মনে 
হয় এ কারণে (আমার স্বামী) আবু হুযাইফা (রা) মনে অস্বস্তি বোধ করেন। এসব কথা 
শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ সালৈমকে তোমার বুকের দুধ 
পান করিয়ে দাও, তাহলে তুমি তার জন্য মুহরিম হয়ে যাবে এবং আবু হুযাইফার মনের 
অবস্থাও দূরীভূত হবে । পরবর্তী সময়ে সাহ্‌লা তার কাছে এসে বললো, আমি সালেমকে 
' দুধপান করিয়েছি এবং (আমার স্বামী) আবু হুযাইফার মনের অস্বস্তি দূর হয়েছে। 


#\e 
>) 2 
ET 


A ঠাচ HINA ‘ol a bil, uf Ei lo 


202 Fad 


sf hoc e ০__কৰ্চ ৪ 


uJ EAI Kaa FI BMIEL IO Ex 


এ ৪ সপ 


EAE A CMNLE LN Pdr Sl 
A) I EE BE 


soi পে 


a 
EE: 
leis 

জু 

RL 
i 
£8 
< 
AT 
E 
7 
0 
Dept 
Le 
35 


EA ললত 
z 
ৰ 2 - ecibs 4 ob 


TT CEEOL 0 E 


o-oo 


“| 


EA 


৩৪৬৬ । আয়েশা (রা) থেকে বর্ণিত । সুহাইল ইবনে আমরের কন্যা নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার স্বামী আবু হুযাইফার আযাদকৃত ক্রীতদাস 
সম্পর্কে বললো- হে আল্লাহর রাসূল, সালেম আমাদের সাথে আমাদের বাড়ীতেই 
বসবাস করে। সে এখন প্রাপ্তবয়স্ক পুরুষে পরিণত হয়েছে এবং পুরুষদের মত জ্ঞান- 
বুদ্ধি ও উপলব্ধি তার হয়েছে। (অর্থাৎ তার মধ্যে যৌবনের উপলব্ধি এসেছে) । রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তাকে তোমার দুধ পান করিয়ে দাও ৷ তুমি 
তার জন্য (দুধ-মা হিসেবে) হারাম হয়ে যাবে । হাদীস বর্ণনাকারী ইবনে আবু মুলাইকা 
বলেন, লোকদের প্রতিবাদের ভয়ে আমি এক বছর বা প্রায় এক বছর সময় পর্যন্ত 
হাদীসটি কারো কাছে বর্ণনা করিনি। এরপর আমি কাসেম ইবনে মুহাম্মাদ ইবনে আবু 


১০৪ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


বাক্রের কাছে গিয়ে বললাম ৪ আপনি আমার কাছে একটি হাদীস বর্ণনা করেছিলেন। 
কিন্তু আজ পর্যন্ত আমি তা কারো কাছে (ভয় করে) বর্ণনা করিনি। তিনি জিজ্ঞেস 
করলেন, কোন হাদীসটি? আমি তখন তাকে হাদীসটি বললাম । তিনি বললেন £ আয়েশা 
(রা) আমার কাছে হাদীসটি বর্ণনা করেছেন- এ কথা উল্লেখ করে তুমি আমার বরাত 
দিয়ে হাদীসটি বর্ণনা কর । 


och ex 2. LAr ‘Tho 0 25.2 


RTE HT Leos 


2-0 0 2 ES গপ 


ZL ecr Ao 


Eo el J sel 5 ol EAA 0 a sd | 


8s whi aia Aho 2 23 Msc Acer exc ciond Foo 3 Oecrdrel 


Jim F FS UL ENE LUNE STM - 


ec dha ত a 


ENE UE NS NEON} EE 


৩৪৬৭ ৷ যয়নাব বিনতে উম্মু সালামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ উম্মু সালামা 
(রা) আয়েশাকে (রা) বললেন £ঃ আপনার কাছে প্রায় যৌবনপ্রাপ্ত গোলাম আসে । তবে 
আমার কাছে এ রকম গোলামের আসা আমি পছন্দ করি না। আয়েশা (রা) বললেন £৪ 
তোমার জন্য কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনুসরণযোগ্য 
উত্তম আদর্শ নেই? আবু হুযাইফার স্ত্রী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বললেন, হে আল্লাহর রাসূল, সালেম আমার সামনে আসা যাওয়া করে। অথচ সে এখন 
একজন প্রাপ্তবয়স্ক পুরুষে পরিণত হয়েছে। আমার সামনে তার এই আসা যাওয়া 
(আমার স্বামী) আবু হুযাইফা (রা) পছন্দ করেন না। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে (আবু হুযাইফার স্ত্রীকে) বললেন £৪ তুমি সালেমকে তোমার 
বুকের দুধ পান করিয়ে দাও । তাহলে সে তোমার কাছে আসা যাওয়া করতে পারবে। 
ez Ascari 7 A A574, oto - #2 2 C1 26 
2 sb Jb 0,4 bly, pl mmr 0322 Al (2 
Zr wees eri mee rit sede cel 
OS 2 EET ET 
HLA IUIFL LHL AoE YW ie 
EEE TP STE TT TE 4 


° es 


Lisle SENSI AI NL IE od jo dm 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১০৫ 


Sy SIDE wd +: dll IE a 4 


- 2 


i> Ki EE ড EGR খাঁ, el Ls sl Pp 3 hs =) 
৩৪৬৮ । যয়নাব বিনতে উম্মু সালামা থেকে বর্ণিত । তিনি বলেন ৪ আমি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামাকে (রা) আয়েশাকে (রা) লক্ষ্য করে বলতে 
শুনেছি, আল্লাহর শপথ, যেসব ছেলেদের মায়ের বুকের দুধ প্রয়োজন নেই (বেশ বড় 
হয়েছে) এমন ছেলেরা আমার দেখা পাক তা আমার মোটেই পছন্দ নয়। আয়েশা (রা) 
বললেন ঃ£ কেন? সাহলা বিনতে সুহাইল রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, (আমাদের ক্রীতদাস) সালেম আমার কাছে 
আসা যাওয়ার কারণে আমি (আমার স্বামী) আবু হুযাইফার চেহারায় কিছু (অসস্তুষ্টির 
ভাব) লক্ষ্য করি। আয়েশা (রা) বর্ণনা করেছেন, একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ সালেমকে তোমার বুকের দুধ পান করিয়ে দাও। 
হুযাইফার স্ত্রী বললেন, সে তো শ্ুশ্রুধারী যুবক । (একথা শোনার পরও) নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তাকে তোমার বুকের দুধ পান করাও ৷ তাহলে আবু 
হুযাইফার চেহারা থেকে অস্বস্তির ভাব দূর হয়ে যাবে। (এরূপ করার) পরে হুযাইফার স্ত্রী 
সাহলা বিনতে সুহাইল এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, 
(আমার স্বামী) আবু হুযাইফার চেহারায় আগের মত সেই অস্বস্তির ভাব আর দেখিনা । 
- He h0.2 


PALL IE Lr cn BG dS AS Ge 


rd - Loe 2t zচ Ao 
Ee PMG lc 0 HE 


পা পল 


cls be 3 Jao 5 eal j- lc os 4 CAE 
ssl by BUM, eels PE le EE 0 la PONE 
SL RTL LHL ASLAN 

&5) 55) 3 i 


৩৪৬৯ । যয়নাব বিনতে আবু সালামা থেকে বর্ণিত । তার মা এবং নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা বলতেন ঃ এভাবে প্রাপ্তবয়স্ক কাউকে বুকের দুধ 
পান করিয়ে নিজেদের কাছে আসা যাওয়া করতে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সব সহধর্মিনী অস্বীকার করে আয়েশাকে বলেছিলেন £ আল্লাহর শপথ, 


১৪ — 


১০৬ সহীহ্‌ মুসলি http://IslamiBoi.wordpress.com 


আমরা মনে করি এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেমকে বিশেষ 
অনুমতি দিয়েছিলেন। এ ধরনের দুধ পান করানোর মাধ্যমে আমাদের কাছে কেউ 
আসতে বা আমাদেরকে দেখতে পারবে না। 


Lt Pee LG Es 


ce Asbo rr 


“ J CoE BI Si Ibs 3 ১, Sb 


es cr 


si | Ua IE aC; | SIG ib 


EEE ETE EEE T° TUT POR ETE 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। তখন আমার কাছে 
একজন লোক বসা ছিল। তীর কাছে তা খুবই আপত্তিকর মনে হলো। আমি তার 
চেহারায় রাগের লক্ষণ দেখতে পেলাম। আয়েশা বলেছেন, আমি তখন বললাম, হে 
আল্লাহর রাসূল, সে আমার দুধভাই। তখন তিনি বললেন £ তোমাদের দুধভাইদের 
ব্যাপারে খেয়াল রেখো । কেননা, এক্ষেত্রে ক্ষুধিত অবস্থায় দুধপান করাটাই গ্রহণযোগ্য । 
(অর্থাৎ যে বয়সে শিশুর প্রধান খাদ্য হলো দুধ, আর একমাত্র দুধ দ্বারাই তার শরীর গঠন 
হচ্ছে। এ রকম বয়সের দুধপানই হারাম হওয়ার জন্য কেবল গ্রহণযোগ্য হবে। আর এই 
সময়সীমা হলো দুই বছর) । 


20 #7224 , 
uv EC Lore 


তৰত 2 hed ocr Peac 73-20 


J 0 hase ah BUG 


Ao 2 এৰণ - ERG I ig 


০-3৮ EY এত c-cd oc Ze lez ec Lco3r sec hes 
Se Ey CC Cc EY EE ul 


-৪ >> “০/০১ ৫০ oat - £ he tec 


Ee si. ES LG ES Fir 


ললে 


“4 x eo PE 


পল পল 


৩৪৭১। EOE ES CE HE TEE 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১০৭ 


অনুচ্ছেদ £ ৫ 
ইসতিবরা পালন করার পর যুদ্ধবন্দিনীর সাথে সহবাস করা জায়েয । যদি তার 
স্বামী থেকে থাকে তাহলে বন্দীত্বের কারণে তার বিয়ে বাতিল হয়ে যাবে। 


2 cat Boe tan Hat sedis 23 N92 0-2 


Be Boy ny Be sie Fu dls EB 
— J FUL a Bl SE Lr lu 


bo i rb) J EY bd je J sd 
No 4 JA CESK dbo rc bo HR 


Ascncs-- 


By S Ee E 4 i নে PE = a) ০ i 


পল লন 2 


EE EE EE WHEE CE UE FOU 
আলাইহি ওয়াসাল্লাম আওতাসের দিকে একদল সৈন্য পাঠালেন । তারা শত্রুর মুখোমুখি 
হলো এবং শত্রুর সাথে লড়াই করে বিজয়ী হলো । কিছু লোক তাদের হাতে বন্দী হলো । 
ওয়াসাল্লামের কিছু সাহাবা তাদের (বন্দী স্ত্রীলোক) সাথে মিলিত হতে দ্বিধা-সং! 
করছিলো। তাই মহান ও সর্বশক্তিমান আল্লাহ এ বিষয়ে আয়াত নাযিল করলেন ঃ$ 
“বিবাহিত স্ত্রীলোক তোমাদের জন্য হারাম তবে তোমরা যাদের অধিকারী হয়েছো 
(ক্রীতদাসী) ‘ইদ্দত’ পূরণ হওয়ার পর তারা তোমাদের জন্য হালাল ।” 

টীকা ৪ অর্থাৎ কমপক্ষে একটি হায়েজ অতিবাহিত হওয়ার সময় দিতে হবে যাতে গর্ভবতী হওয়া না হওয়া 


সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। কারণ, হায়েজ হলেই বুঝা যাবে গর্ভে কোন সন্তান নেই । অন্যথায় সন্তানের 
FL CEVA NEGA HA 


MBG EN ‘e256 


পল লেল 


2 ec “কলত ০ গল ত তত ত ahaa 
ee HE HEPA dd 


236 Le 


re SB TEL RIE Le Ul LY JN sl ne 


http://IslamiBoi.wordpress.com 


১০৮ সহীহ মুসলিম 


৩৪৭৩ । আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । হুনাইন যুদ্ধের দিন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম (আওতাসের দিকে) একদল সৈন্য পাঠালেন... হাদীসের অবশিষ্ট 
অংশ ইয়াযীদ ইবনে যুরাঈ বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এ বর্ণনায় আছে, “তাদের 
মধ্য থেকে তোমরা যাদের অধিকারী হবে তারা তোমাদের জন্য হালাল” কিন্তু এ 
বর্ণনায় “তাদের ইদ্দত পূর্ণ হওয়ার পর” কথাটি উল্লেখ নাই । 

টীকা £ঃ আওতাস তায়েফ অঞ্চলের একটি স্থানের নাম । হুনাইনে কাফির হাওয়াযিন গোত্রের পরাস্ত 
হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, দুরাইদ ইবনুস্‌ সাম্মা নামক এক 
গোত্রপতি কয়েক হাজার যোদ্ধাসহ আওতাসে এসে উপনীত হয়েছে। তাদের মোকাবেলার জন্য তিনি 
কিছু সংখ্যক মুজাহিদসহ আবু আমের আশআরীকে (রা) পাঠালেন। হযরত আমের আশআরী (রা) 
দুরাইদের পুত্রের হাতে শহীদ হলে হযরত আবু মূসা আশআরীর (রা) নেতৃত্বে যুদ্ধে মুসলমানেরা বিজয় 
লাভ করেন এবং রাবীআ ইবনে রুফাইয়ের (রা) হাতে দুরাইদ নিহত হয়। এই যুদ্ধে কাফিরদের বহু 
নারী-পুরুষ বন্দী হয়। তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ-বোন (হালিমার 
কন্যা) শায়মাও ছিলেন। লোকেরা যে সময় তাকে বন্দী করলো তখন তিনি বলছিলেন, আমি তোমাদের 
নবীর বোন। সত্যতা যাচাইয়ের জন্য লোকজন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
আনলে তিনি পিঠের কাপড় খুলে একটি দাগ দেখালেন । শায়মা শিশু নবীকে যখন কোলে পিঠে করে 
রাখতেন তখন একদিন তিনি শায়মার পিঠে কামড় দিয়েছিলেন। ভালবাসার আধিক্যে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটি অশ্রুসজল হয়ে উঠলো । তিনি চাদর বিছিয়ে বসতে দিলেন এবং 
একাস্ত আপনজনের মত অনেকক্ষণ মহব্বতপূর্ণ আলাপ আলোচনা করলেন। পরে কিছু সংখ্যক বকরী 
ও উট দিয়ে বললেন $ যদি আমার কাছে যেয়ে থাকা পছন্দ করেন তাহলে আমার সাথে চলুন। আর 
যদি বাড়ী ফিরে যেতে চান, তাও করতে পারেন। শায়মা বাড়ী ফিরে যেতে চাইলে অত্যন্ত মর্যাদার সাথে 
তাকে বাড়ী পৌছিয়ে দেয়া হলো- (তাবারী, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা-১৬৬৯)। 


পলাল জল নত 


5G LLG Sols Gs ES ES নল 


2 ez 


+ oF Yl ie 

৩৪৭৪ EET TE CET EE EE 
cs eds cass $ ie - Fe -e- [ee PE 
৷ 5৮ Ex SB 0 A ms 


wr 8h cer chico A coal 


Ei lel HK | oe J a Boia Ge 


লগ ৪ তপত OEE e- ef zc 08 sh 


FUSSY. Au rd, সী ie jb hrs cl ot 


৩৪৭৫ । আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন: ৪ আওতাস যুদ্ধের দিন 
মুসলমান যোদ্ধারা কিছু সংখ্যক বিবাহিত স্ত্রীলোক বন্দী করলো । তাদের মুশরিক স্বামী 
বর্তমান থাকায় মুসলমানগণ তাদের সাথে সহবাস করতে আশংকা বোধ করছিলো । তাই 
আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করলেন £ “আর বিবাহিত স্ত্রীলোকগণও তোমাদের 
জন্য হারাম । তবে তোমাদের ডান হাত যাদের মালিকানা লাভ করেছে (ক্রীতদাসী) তারা 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১০৯ 


তোমাদের জন্য হারাম নয়।” 

টীকা ঃ দীনে ইসলাম এমনই একটি আদর্শ যেখানে সব রকমের মানুষের অধিকার নিশ্চিত করে তা লাভ 
করার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কতকগুলো ক্ষেত্রে না বুঝে শুনে ইসলামের বিরুদ্ধে অভিযোগ 
উত্থাপন করা হয় এবং ইসলামকে ঘায়েল করার মোক্ষম হাতিয়ার মনে করে সেগুলো কাজে লাগানো 
হয়। এর মধ্যে একটি হলো দাসপ্রথা । প্রকৃত কথা হলো, ইসলাম দাসপ্রথাকে ঘৃণা করে এবং এ 
ব্যবস্থাকে উচ্ছেদ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। ইসলামের প্রাথমিক যুগের দাসদের যে উল্লেখ 
দেখা যায় তা বুঝতে হলে ইসলামপূর্ব আরবের অবস্থা এবং সমকালীন বিশ্বে তার অবস্থা কি ছিল তা 
ভালভাবে উপলব্ধি করতে হবে। মনে রাখতে হবে এ ব্যবস্থা ইসলামের সৃষ্ট ছিল না। বরং এটি বর্তমান 
থাকা অবস্থায় ইসলামের আগমন ঘটেছিলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত 
ঘোষণার মধ্য দিয়ে ৷ দাসপ্রথা ছিলো তৎকালীন আরবের অর্থনৈতিক ক্রিয়াকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে 
জড়িত ৷ শুধু আরব নয়, এ দাসপ্রথা এবং এর ব্যবসা গোটা দুনিয়ার সর্বত্র ব্যাপকভাবে প্রচলিত ছিল। 
ইসলাম এ ব্যবস্থাকে উৎখাত করতে চাইলেও তাৎক্ষণিকভাবে তা করা আদৌ সম্ভব ছিল না । তাই 
ইসলাম এক্ষেত্রে পর্যায়ক্রমিক ব্যবস্থা অবলম্বন করে। 

এই পৰ্যায়ক্ৰমিক ব্যবস্থাও কার্যকর করতে গেলে প্রয়োজন ছিল আরব ভূখণ্ডে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা 
হিসেবে ইসলামের প্রতিষ্ঠা লাভ করা । ইসলাম দাসদেরকে দাসত্বের শৃংখল থেকে মুক্ত করার জন্য 
নিম্নরূপ ব্যবস্থাসমূহ গ্রহণ করে £ আর্থিকভাবে সচ্ছল যেসব লোক ইসলাম গ্রহণ করতো দাসদের কিনে 
নিয়ে মুক্ত করে দেওয়ার জন্য ইসলাম তাদেরকে উদ্বুদ্ধ করতো । কোন দাস বা দাসী তার মালিককে কিছু 
অর্থ দিয়ে মুক্ত হতে চাইলে লিখিতভাবে চুক্তি করে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ইসলামের নির্দেশ 
ছিলো। কুরআন মজীদে বলা হয়েছে £ “তোমাদের দাসদাসীদের মধ্যে যারা লিখিতভাবে চুক্তি করে 
দাসত্বের শৃংখলমুক্ত হতে চায়, তোমরা তাদেরকে তা লিখে দাও।” এসব দাসদাসী যাতে আবার 
প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে মালিককে দিতে পারে সেজন্যও তাদেরকে সাহায্য করতে আদেশ করা 
হয়েছে। “আল্লাহ তোমাদেরকে যে অর্থ সম্পদ দিয়েছেন তা থেকে তাদেরকে দান করো ।” (সুরা-নূর) 
একটি ক্রীতদাসের যদি দুইজন মালিক থাকে আর তার একজন নিজের অংশকে মুক্ত করে দেয় তবে 
অবশিষ্ট জনের অংশ এমনিই মুক্ত হয়ে যাবে। 

কোন লোকের কোন দাসী থাকলে তার গুঁরসে যদি উক্ত দাসীর গর্ভে কোন সন্তান জন্মখহণ করে তাহলে 
উক্ত দাসী আর কোনভাবে হস্তান্তর করা যাবেনা এবং মালিকের মৃত্যুর পর সে মুক্ত হয়ে যাবে। 
এভাবে ইসলাম বিভিন্ন উপায়ে দাসদের মুক্ত করার ব্যবস্থা করেছে। পর্যায়ক্রমিক এবং স্বতঃক্ফুর্ততার 
মাধ্যমে দাসদের মুক্ত না করে কোন শক্তি বা ঘোষণার মাধ্যমে একবারে দাসদের মুক্ত করার ব্যবস্থা 
করলে তা হতো কৃত্রিম ব্যবস্থা । তা যেমন স্থায়ী হতে পারে না। তেমনি কোন বড় রকম দুর্ঘনার জন্ম 
দিতে পারে। আমেরিকার গৃহযুদ্ধ এবং সেই প্রেক্ষিতে ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নিহত 
হওয়ার ঘটনাই তার প্রকৃষ্ট উদাহরণ । এজন্য ইসলাম এক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সাথে অগ্রসর হয়েছে। 
অন্যথায় তার মূল লক্ষ্যই ব্যর্থ হয়ে যেতো । 

অন্যদিকে কেউ একবার দাসত্বের শৃংখল মুক্ত হলে বা সমাজ এ অভিশাপ থেকে রক্ষা পেলে তা যাতে 
আবার সমাজে প্রতিষ্ঠিত না হয় সেজন্য ইসলামের ঘোষণা রয়েছে ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £ আল্লাহ স্বয়ং বলেন, আমি তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামতের দিন বুঝাপড়া করবো । এ 
তিন শ্ৰেণীর মধ্যে একটি শ্রেণী সেইসব লোকের, যারা কোন স্বাধীন মানুষ বিক্রি করে। আবার পূর্ণরূপে 
এ প্রথা উচ্ছেদ হওয়ার পূর্ব পর্যন্ত অস্তর্বতীঁ্কালীন ব্যবস্থা হিসেবে দাসদের সাথে ভাল আচরণ করতে, 
ভাল খাদ্য ও সরঞ্জাম দান করতে এবং তাদের সাথে মানুষের মত ব্যবহার করতে নির্দেশ দিয়েছে। 
তাদেরকে ভাই বলে গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হলো, যুদ্ধবন্দীদেরকে ইসলাম দাস 
হিসেবে গ্রহণ করেছে কেন? ইসলাম যুদ্ধবন্দীদের দাস হিসেবে গ্রহণ করতে বাধ্য হয়েছে। কারণ, তখন 
যুদ্ধবন্দী বিনিময়ের কোন ব্যবস্থা ছিল না। এ পদ্থাটি ইসলামের জানা থাকলেও অন্য পক্ষের জানা ছিল 


http://islamiBoi.wordpress.com 


১১০ সহীহ মুসলিম 


না বলে তা কার্যকর করা সম্ভব ছিল না । একতরফাভাবে তাদের মুক্ত করলে শত্রু লাভবান হতো । কারণ, 
কোনরূপ ক্ষতি স্বীকার ছাড়াই শত্রুরা তাদের বন্দীদের ফেরত পেয়ে ফ্তো এবং তাদের মাধ্যমে আবার 
ইসলামের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করতো । এতে ইসলামই ক্ষতিগ্রস্ত হতো ৷ 

তৎকালীন যুগে আধুনিক বিশালাকার জেলখানা বা বন্দীশালারও কোন ব্যবস্থা ছিল না যেখানে তাদেরকে 
অদূর ভবিষ্যতে বিনিময়ের আশায় বন্দী করে রাখা যেতো । একটা বিকল্প ব্যবস্থা হিসেবে তাদেরকে হত্যা 
করা যেতো । কিন্তু শত্রুরা এরূপ অমানবিক কাজ করলেও মানবিক কারণেই ইসলাম তা করতে পারেনি। 
আবার তাদের খাওয়া-পরা ও অন্যান্য দায়দায়িত্ব পালন ও তার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা বিকল্প 
পদ্থাও গ্রহণ করা প্রয়োজন ছিল। যদি তাদেরকে চলাফেরা আচার-আচরণে পূর্ণ স্বাধীনতা দেয়া হতো 
তাহলে তারা সমস্যা সৃষ্টি করতে পারতো । তাই তাদেরকে মুসলমানদের হাতে অধীনস্থ করে সোপর্দ 
করা হয়েছে। যাতে তাদের ভরণপোষণের 'সুষ্ঠু ব্যবস্থা হয় এবং ন্যায়সঙ্গতভাবে কিছু কাজও তাদের 
থেকে আদায় করা যায় । এরা যাতে মুসলিম সমাজে অশ্লীলতা ও যৌন অনাচার সৃষ্টি করতে না পারে 
এবং তাদের জৈবিক দাবী পূর্ণ হয় সেজন্য মালিকের সম্মতিক্রমে দাস ও দাসীর মধ্যে বিবাহের ব্যবস্থাও 
ইসলাম করেছিলো মালিক ইচ্ছা করলে নিজেও দাসীর সাথে মিলিত হতে পারতো । মনিব ছাড়া অন্য 
কেউ তাদের সাথে মিলিত হতে পারতো না । এভাবে পন্তান জন্মলাভ করলে মনিবকে সে সন্তানের পিতা 
হিসেবে তার দায়দায়িত্ব গহণ করতে হতো । আর সন্তানও তার পরিচয়ে পরিচিত হতো । 

যুদ্ধবন্দীর সংখ্যা কত হবে এবং কতদিন তারা এ অবস্থায় থাকবে তার কোন নিশ্চয়তা ছিল না। তাই 
দাসদাসীর সংখ্যা নির্দিষ্ট করাও সম্ভব ছিল না। সুতরাং আমরা দেখতে পাই, ইসলাম যে ব্যবস্থা 
করেছিলো তা ছিল যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত (বিস্তারিত জানার জন্য ডঃ মুহাম্মদ কুতুবের “ত্রান্তির 
বেড়াজালে ইসলাম” পুস্তকের ‘ইসলাম ও দাসপ্রথা’ প্রবন্ধ পাঠ করুন) ৷ 


এ লতপলতপ জন 


lr: BE ঢু BE! le Eo EEE Ue 


2. 7-8 
oF +l 
৩৪৭৬ । কাতাদা থেকে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


অনুচ্ছেদ $৬ 
যার বিছানায় সম্ভান জন্মখহণ করবে সন্তান তারই হবে। সংশয় সন্দেহ পরিহার 
করতে হবে। 

z- Aud coceli eof HAT AL, ec ত - te 2 ce 
FA blu fl, CS Sil mm SS CS 
ce- Hobe Z- 5 ede re i ip -- es 
EA ER sii ise ue EP EI 
© Por 2 $e AT, Law fe 


Hlclsld ww sl Y FEA তা al ETE Js 5 Se 3 


- 


Hdl Asked, dll sl ie 4 Lux J, i 


2 ec Mss Ed 


ff) KFS a CEE YS TEED Sf 3 Le 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১১১ 


eh ecocc পঞ্জী লললঙলল role পতল 


SLOSS is ible bh ALA A 


পল ন 


42e- ez eo 2 Ft je, 5 


sl ss Co 


৩৪৭৭ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ একটি শিশুকে কেন্দ্র করে সা'দ 
ইবনে আবু ওয়াক্কাস (রা) ও আবদ ইবনে যামআ' (রা) বিবাদে লিপ্ত হলেন। সা'দ ইবনে 
আবু ওয়াক্কাস (রা) বললেন, হে আল্লাহর রাসূল, এ বাচ্চা আমার ভাই উতবা ইবনে আবু 
ওয়াক্কাসের সন্তান । আমার ভাই আমাকে জানিয়েছিল যে, এ বাচ্চা তার পুত্র । আমার 
ভাইয়ের চেহারার সাথে তার চেহারার সাদৃশ্য লক্ষ্য করুন। আর আবদ ইবনে যামআ 
(রা) বললেন, হে আল্লাহর রাসূল, এ বাচ্চা আমার ভাই । সে আমার পিতার বিছানায় 
তারই দাসীর গর্ভে জন্মলাভ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 
বাচ্চাটির মুখাবয়বের প্রতি লক্ষ্য করলেন । তিনি দেখলেন, উতবা ইবনে আবু ওয়াক্কাসের 
চেহারার সাথে তার চেহারার সাদৃশ্য আছে। এরপর তিনি আবদ ইবনে যামআকে লক্ষ্য 
করে বললেন ঃ “হে আবৃদ ইবনে যামআ, এ বাচ্চা তোমারই প্রাপ্য । সন্তান তারই যার 
বিছানায় সে জন্মলাভ করে। তবে ব্যাভিচারীর জন্য রয়েছে পাথর (নিক্ষেপে হত্যার শাস্তি) ।” 
অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাওদা বিনতে যামআকে ডেকে 
বললেন ঃ তুমি এর সামনে পর্দা করবে আয়েশা (রা) বর্ণনা করেছেন ঃ এ বাচ্চা (তার 
জীবনকালে) কোন দিন আর সাওদাকে দেখতে পায়নি । হাদীস বর্ণনাকারী মুহাম্মাদ 
ইবনে রুম্হর বর্ণনায় ‘ইয়া আবৃদ’ শব্দের উল্লেখ নেই । 

টীকা $ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী সাওদা বিনতে যামআকে এ বালকের সামনে 
পর্দা করতে বললেন, কারণ তিনি উতবা ইবনে আবু ওয়াক্কাসের চেহারার সাথে বাচ্চার চেহারার স্পষ্ট 
মিল দেখতে পেলেন । “যার বিছানায় বাচ্চা জন্মলাভ করবে বাচ্চা তারই হবে” এই নীতি অনুসারে যদিও 
তিনি আবদ ইবনে যামআকে বাচ্চাটির অধিকার অর্পণ করলেন, তবুও তার মনে সন্দেহ থেকে যাওয়ার 
কারণে তিনি তার স্ত্রীকে এ বালকের সামনে পর্দা করতে বললেন । কারণ, প্রকৃত পক্ষে সে তার পিতা যামআর 
গুরসজাত সন্তান নাও হতে পারে। আর সে অবস্থায় তার সাথে তার সাক্ষাত দেয়া জায়েয হবে না। 
ফিরাশ বা বিছানার অর্থ হলো, কোন ব্যক্তির স্ত্রী বা ক্রীতদাসী এ ব্যক্তির জন্য ‘ফিরাশ’ বা বিছানা । 
কেননা, উক্ত স্ত্রী বা দাসীর সাথে মিলিত হওয়া এ ব্যক্তির জন্য জায়েয ৷ সুতরাং উক্ত স্ত্রী বা দাসীর কোন 
সন্তান জন্মখহণ করলে তা তারই সন্তান হিসেবে গণ্য হবে। যে স্ত্রীলোকের সাথে যৌনমিলন বৈধ, সেই 
স্তরীলোকই কোন ব্যক্তির ‘ফিরাশ’ বা বিছানা । 


As Jer cc cce ef P- 20- Het 


20 oh lo Sls rT i 22 


t+ - ec-cc ef i-e-+ Aceh .ccss 


ool uel sus 5 bo) ce Fd 


ff 5 Cl, fe NEE Nl ie SAIS ey 


Fo 


Fe All, bE চf bl Ad 


Ed Ed 


http://IslamiBoi.wordpress.com 


১১২ সহীহ মুসলিম 


৩৪৭৮ ৷ যুহরী থেকে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে মা'মার ও 
“ওয়া লিল্‌ আহারিল হাজার” কথাটি উল্লেখ নেই । 


- 4/১ c০০০% choc eA Hades [ 2s 25.4 


ut em bal Es Ne x ele “- EY 0 i (So 


cz eco MiGs » co 8-8 cect ("= oie es 


oa aie; ul LEAS. K Ll BE sl 
Fe Al, AA Ef J 


৩৪৭৯। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ ঠা যনকিকায হং ছরালা রসদ নরে গা হলত আরব যায় 
জন্য রয়েছে পাথর । 


Ar 
“ Ll 
22 
- 9% 0 ho. ec He heh 2 0x 202 


Joes I Ss = &) fea 5 2 A) JF 


I pas AI 2 ue J J ET Sf 
eh Bil mee we - SE Se entaias ce-ch 7. PET TO 
Le Ll eo hiya idl 


4 cco + oc 4 of 


Lab 2; Jl sii Ba JE 2S wr i 


I ee 


ddd $ পঞ্বব- ই 


BEML GUE EL; 


পন 


rm S24 J 


পপ পল 


৩৪৮০ । এ সূত্রেও রাবীগণ নিজ নিজ সনদ পরম্পরায় আবু হুরায়রা (রা) কর্তৃক নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত (উপরের) হাদীসের অনুরূপ বর্ণনা 
করেছেন। 


অনুচ্ছেদ £ ৭ 
দৈহিক গঠন পরীক্ষা-নিরীক্ষা করে পৈতৃক সম্পর্ক নির্ণয় করা। 


25 EEE AI Pts be 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১১৩ 
echo [| MAL Be rand Ue ed oo Sec cris 
ISD E ie bp ee dp Ea 


EEA LS FL 


LES Rd 


AL Boss Sat TIGL ILLS 


৩৪৮১। আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম খুব আনন্দিত মনে আমার কাছে আসলেন। খুশীতে তখন তার 
কপালের দাগগুলো ঝলমল করছিলো। তিনি বললেন, জানো, এই মাত্রা এক বংশ- 
বিশারদ (মুজাযযিয) যায়েদ ইবনে হারিসা এবং তার পুত্র উসামা ইবনে যায়েদকে দেখে 


বললো ঃ এই দুইজনের পা একটি আরেকটির অংশ ৷. 

| oc 6 o- Ahh 

Le OIE te 22 Lil ক রী ৮ ১ 
VA 2 - 8 cc} 0 


rt» WG Hl be 3 Sa err 
4s Lisl Ls $ { st ee JI 


oc eo 40d 7 cote bcs 24.88 LS Lid 


J el en A. a io J Ca ete) Lr, be 5: 


৩৪৮২ । আয়েশা (রা) OTE AEE ARR Eee HUE 
আলাইহি ওয়াসাল্লাম খুব খুশী মনে আমার কাছে এসে বললেন ঃ£ হে আয়েশা, তুমি কি 
' জানো, বনু মাদলাজ গোত্রের এক বংশ-বিশারদ আমার কাছে আসলো । সে যায়েদের 
পুত্ৰ উসামা ও যায়েদকে দেখে বললো, এ দুটি পায়ের একটি আরেকটির অংশ । সেই 
সময় তারা দুইজন (যায়েদ ও তার পুত্র উসামা) একটি চাদর দ্বারা মুখমণ্ডল ঢেকে 
“ ঘুমিয়েছিল এবং তাদের উভয়ের গা অনাহৃত ছিল। 

ASE 
> < lt See 2 se A ৰ \ ~ Sw 


2 rt 25g AE tie tr 22 es LE 


১৫ - 


http://IslamiBoi.wordpress.com 


১১৪ সহীহ মুসলিম 


Bs ত dh iis J 


ce 
Lr els 


Ed পপ 


৩৪৮৩ । আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ এক বংশ-বিশারদ আসলো। 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম.তখন সেখানে উপস্থিত ছিলেন। উসামা ইবনে 
যায়েদ ও যায়েদ ইবনে হারিসা ঘুমন্ত ছিলো । বংশ বিশারদ তাদের দেখে বললো ৪ এই 

পা-গুলোর একটি আরেকটির অংশ । একথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব 
খুশী হলেন। কথাটা তার খুব ভাল লাগলো। পরে তিনি আয়েশাকেও এ বিষয়টি 
জানালেন। 


--72e% eh tlohs. cots 222 ০০% > 202 ocef > hele 


ut ar bes Ts EAN ul Vl 2 G2 


VL or o22 ce তত 


ne Nir SA Ak Els je E) Nast 


5% KG oz 32 


ET PEO TEE EE EE EEG TEE SY 
হয়েছে। তবে ইউনুসের বর্ণিত হাদীসে আরো আছে ঃ মুজাযযিয বলা হয় বংশ- 
বিশারদদের ৷ : 

টীকা ৪ হযরত যায়েদ ইবনে হারিসা (রা) ফর্সা ও সুদর্শন পুরুষ। কিন্তু তার পুত্র উসামা ইবনে যায়েদ 
(রা) ছিলেন অত্যন্ত কালো । তাই লোকজন তাঁকে যায়েদের পুত্র নয় বলে সন্দেহ করতো। জাহেলী 
যুগের লোকেরা দৈহিক গঠনের বিচার-বিশ্লেষণ' করে বংশ নির্ণয়ে বিশ্বাসী ছিল । তাই বংশ-বিশারদ যখন 
যায়েদ এবং উসামার পা দেখে তাদেরকে পরস্পরের অংশ অর্থাৎ পিতা-পুত্র বলে আখ্যায়িত করলো 
তখন কাফিরদের আর আপত্তি বা সন্দেহ করার কিছুই থারুলো না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বংশ-বিশারদের কথা শুনে খুবই আনন্দিত হলেন। 

ইমাম আবু হানিফা, সাওরী ও ইসহাক বংশ-বিশারদের তথ্যে বিশ্বাস করতে নিষেধ করেছেন। কিন্তু 


ইমাম শাফেয়ী, মালিক ও অধিকাংশ উলামা কোন কোন ক্ষেত্রে তাদের সিদ্ধান্তে বিশ্বাস করায় দোষ নেই 
বলে মনে করেন। 


অনুচ্ছেদ 8 ৮ 

বাসর রাত্রি যাপনের পর স্বামী কুমারী স্ত্রীর কাছে কতদিন এবং অকুমারী স্ত্রীর কাছে 
ছা 

১ kill sl) 7 Et ALAS 


প প“লপাও লপতত 


As EE ELEN 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১১৫ 


ie “ন ie rie 5 5 a Xe ul s ; Sas 


BE corr 


43, BE CLs es 5 Au Co 4 os, al ০১ A 


- 2 of - 


৩৪৮৫ EE OEY (রা) EEE: UO EEN EERE 
ওয়াসাল্লাম তাকে বিয়ে করে তার কাছে একাধারে তিনদিন অবস্থান করেন। অতঃপর 
তিনি বললেন £$ তুমি তোমার স্বামীর কাছে নগণ্যা নও ৷ তুমি চাইলে আমি তোমার কাছে 
এক নাগাড়ে সাতদিন অবস্থান করতে পারি। তবে সে অবস্থায় আমার অন্যান্য স্ত্রীদের 
কাছেও সাতদিন করে অবস্থান করতে হবে। 

টীকা ৪ এ হাদীস থেকে জানা যায় যে, নবী সাল্লাল্যাই আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীন উন্মু সালামাকে 
যা বললেন, তার অর্থ হলো ঃ তুমি নিজেকে নগণ্য মনে করো না বা তোমার কোন অধিকারও নস্যাত 
করা হচ্ছে এটাও নয়। স্বামীর কাছে একজন স্ত্রীর যে মর্যাদা থাকা উচিত আমার কাছে তোমার সে মর্যাদা 
আছে। তবে তোমার স্বাভাবিক হক হলো আমাকে তিন দিনের জন্য পাওয়া । আমাকে যদি তুমি সাত 
দিনের জন্য চাও তাহলে আমি তোমার কাছে সাত দিনই অবস্থান করবো কিন্তু আমার. অন্যান্য স্ত্রীদের 
কাছেও সাতদিন করে অবস্থান করতে হবে । আর এখন যদি আমি তোমার কাছে তিন দিন অবস্থান করে 
অন্য ্ীদের কাছে যাই তাহলে তাদের এক দিনের সাধারণ অধিকার পুরণ করে. তোমার কাছে অতিনত্র 
ফিরে আসতে পারবো। 

এ হাদীস থেকে এ ক্ষেত্রে শরীয়তের হুকুষ কী তাও অবহিত হওয়া যায়। অর্থাৎ কুমারী স্ত্রীর সাথে বাসর 
রাত্রি যাপনের পর তার কাছে আরও সাত দিন অবস্থান করা এবং অকুমারী (অর্থাৎ এ বিয়েই যার প্রথম 
হম কয 70 যাত ক জা 
সমানভাবে অবস্থান করতে হবে । 


Ss Rd dls FIRES 
"বণ ৰড EE ries 
EEA EAT CLAS 


ez ec 2 ef 5} 2 05. 


| STOTT EN 


৩৪৮৬ । আৰু বাক্র ইবনে আবদুর রাহমান থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন উম্মু সালামাকে বিয়ে করলেন এবং উম্মু সালামা তাঁর কছে অবস্থান 
করলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ তুমি তোমার 
স্বামীর কাছে (আমার কাছে) নগণ্যা নও । তুমি যদি চাও আমি তোমার কাছে সাত দিন 
' পর্যন্ত অবস্থান করি তাহলে আমি সাত দিনই অবস্থান করবো । আর তুমি যদি চাও আমি 


http://IslamiBoi.wordpress.com 


১১৬ সহীহ মুসলিম 


তোমার কাছে তিন দিন পর্যন্ত অবস্থান করি তাহলে আমি তোমার কাছে তিন দিনই 
অবস্থান করবো এবং পরে স্বাভাবিক নিয়মে অন্য স্ত্রীদের কাছে ঘুরে তোমার কাছে 
আসবো । তখন উম্মু সালামা (রা) বললেন £ঃ আপনি আমার কাছে তিন দিনই অবস্থান 
করুন । 


পালি জল 


oe les 


Ee ESS ELS 


PAE EA 


Ta ek তল তত ন As 


cl HEISE Tw Edy 
Sl sb, ds bs) Eo did 5 45550 


Ed পলা লাল ত পপ প 


Ar ES KALA) bh 


EE HEE CE ETE থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম উম্মু সালামাকে বিয়ে করার.পর তীর কাছে গিয়ে অবস্থান করলেন । 
তিনি তার কাছ থেকে চলে আসতে মনস্থ করলে তিনি. (উম্মু সালামা) তার (রাসূলুল্লাহ) 
কাপড় টেনে ধরলেন । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ৪ 
তুমি চাইলে আমি তোমার কাছে অবস্থানের কাল বৃদ্ধি করতে পারি। তবে সে ক্ষেত্রে 
তুমার সার জন্য সতি দিন এরংজকুমারী জার জযা।তিন দি এই হিয়াকিয়ডহ অরস্থনি 
করবো ।. 


Nog c= ০0 


EX S BIE CS a es 


৩৪৮৮ ৷ ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া, আবু দামরাহ্‌, আবদুর রাহমান ইবনে হুমায়েদের 
মাধ্যমে এই সনদে উপরের হাদীসের অনুরূপ বিষয় সম্বলিত হাদীস বর্ণনা করেছেন৷ 


sul BE. AEN EY \ Co 
Lilt es MIE 3 LAG Twi 
®) LIN a 0 ৰ Ke CEH 
7 2% eat 


পপ পপ 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১১৭ 


৩৪৮৯ । উম্মু সালামা (রা) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে বিয়ে করলেন । এ কথা বলার পর তিনি আরো কিছু বিষয় উল্লেখ করলেন । তার 
মধ্যে এ কথাও ছিলো যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন $ 
তুমি চাইলে আমি সাত দিন পর্যন্ত তোমার কাছে কাটাবো ৷ তবে তোমার কাছে সাত দিন 
কাটালে আমার অন্য স্ত্রীদের কাছেও সাত দিন করে কাটাতে হবে । 


2 covet ec 


5 Jal sil SG Ed ol 1 ৮ 


Rd Ed 


FLL IN FP Acs; BCL pI a 
DMEM LST BLD Sl LT A I 


৩৪৯০ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ (অকুমারী) স্ত্রীর বর্তমানে কুমারী 
মেয়েকে বিয়ে করলে তার কাছে সাত দিন থাকবে৷ আর কুমারী (পূর্বে আর কোন স্বামী 
ছিল না এরূপ) স্ত্রী থাকতে কোন অকুমারী ত্ত্রীলোককে বিয়ে করলে তার কাছে তিন দিন 
থাকবে । হাদীস বর্ণনাকারী খালিদ বলেন ৪ আমি যদি বলতাম, এটি “মরফু’ হাদীস অর্থাৎ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন তাহলে সত্য কথাই বলা হতো । 
কিন্তু আনাস (রা) তা বলেননি ৷ বরং তিনি বলেছেন, (নতুন স্্রীর কাছে) এভাবে অবস্থান 
করা ‘সুন্নাত’ । 


- Se 25.2 


Re Bre Er ih Ges 


toe 2 


Sie En ALT ur AE As onl 


4 Ale sd ll Eee bade Ne- 
৩৪৯১ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ$ বাসর রাত্রি যাপনের পর কুমারী স্ত্রীর 
কাছে সাত দিন পৰ্যন্ত অবস্থান কর, এটাই ‘সুন্নাত’ । হাদীস বর্ণনাকারী খালিদ বলেন ৪ 
আমি চাইলে বলতে পারতাম, আনাস (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ £ ৯ 
একাধিক জী থাকলে তাদের কাছে অবস্থানের পালা বন্টন। প্রত্কের কাছে 
দিনসহ রাত্রি কাটানো “সুন্নাত'। 


Ze 20 Pech ccs ec 


Fill Ge Nr EE Elo cs 


http://IslamiBoi.wordpress.com 


১১৮ সহীহ মুসলিম 


ET LES SNE 4 LE) 
A 0 dS SSSR NY 


লাল এন 


SR EES 


jG AES KIB Cel > UES os 
NE NEE oD sl Sadat cl 


Lec 0d 282 


PIII Bo bs do dl Pe dt SN IE bs 


ES Edd 


JHU IG SC A MEE AEE HEL 


৩৪৯২ । আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ EE CEE HEI PEO 
নয় জন স্ত্রী ছিলেন। তিনি তাদের মধ্যে এমনভাবে পালা বণ্টন করতেন যে, প্রথম স্ত্রীর 
ঘরে নবম দিনে এসে পৌছতেন। (অর্থাৎ প্রথমে যে স্ত্রীর ঘরে রাত্রি যাপন করতেন তাকে 
ছাড়া অন্য আটজন স্ত্রী ঘরে একদিন করে আট দিন কাটিয়ে নবম দিনে আবার তার ঘরে 
রাত্রি যাপনের জন্য আসতেন) যে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন 
রাতের বেলা সব স্ত্রী সেই ঘরে একত্রিত হতেন (এটা হতো দেখা সাক্ষাত এবং কুশল 
বিনিময়ের জন্য । আর তা হতো রাতের প্রথম ভাগে) । একদিন রাতে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ছিলেন। ইতিমধ্যে উম্মুল মু’মিনীন যয়নাব (রা) তার 
কাছে আসলেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে হাত বাড়িয়ে দিলে 
আয়েশা (রা) বললেন ৪ এতো যয়নাব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত 
গুটিয়ে নিলেন। এ নিয়ে তারা উভয়ে (হযরত আয়েশা ও যয়নাব) বাক্য বিনিময় 
করলেন। এমনকি তা কথা কাটাকাটিতে পরিণত হলো। ইতিমধ্যে নামাযের. ইকামত 
বলা হলে আবু বাক্র (রা) সেখান দিয়ে যাওয়ার সময় তাদের কথাবার্তা শুনতে পেলেন। 
নিক্ষেপ করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাযের জন্য বেরিয়ে গেলে 
আয়েশা (রা) বললেন ৪ এখনই নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করলে 
আবু বাক্র (রা) আসবেন এবং আমার সাথে যা আচরণ করার তাই করবেন। নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করলে আবু বাক্র (রা) আসলেন এবং 
আয়েশাকে (রা) কঠোর ভাষায় সম্বোধন করে বললেন, তুমি কি তার সাথে এরূপ 
আচরণই করে থাকো! 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১১৯ 


টীকা ৪ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়জন স্ত্রী ছিলেন । অর্থাৎ একই সময়ে নয়জন বর্তমান 
ছিলেন। এই নয়জন স্ত্রী হলেন, হযরত আয়েশা (রা), হযরত হাফসা (রা), হযরত সাওদা (রা), হযরত 
যয়নাব (রা), হযরত উম্মু সালামা (রা), হযরত উম্মু হাবীবা (রা), হযরত মায়মুনা (রা), হযরত 
জুওয়াইরিয়া (রা) এবং হযরত সাফিয়া (রা) । 

এই হাদীস থেকে জানা যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর প্রতি যাতে সত্যিকার 
ইনসাফ হয় সেদিকে খেয়াল রাখতেন। এজন্য তিনি পালা বন্টনের সময় কারো প্রতি বিশেষ কোন 
পক্ষপাতিত্ব করতেন না । বরং প্রত্যেকের ঘরে নিয়মিতভাবে এক রাত্রি করে যাপন করতেন । এটাকেই 
তিনি অত্যন্ত উত্তম ব্যবস্থা মনে করতেন । কারণ একদিনের বেশী কারো ঘরে কাটালে পরে তার কাছে 
পুনরায় ফিরে আসতেও স্বাভাবিক কারণেই দেরী হওয়ার কথা । কেননা, প্রত্যেকের কাছে অনুরূপ 
পরিমাণ সময় অবস্থান করে তার পরে অন্যের কাছে যাওয়া সম্ভব । এভাবে প্রত্যেকের কাছে পৌছতে 
চে যত জং বজায়া আধা তরাবাষ্চান ভাডোক বীর মার একদিন করে অবস্থান করাই 
উত্তম মনে করতেন। ; 


EOS IDEN EE TUE EE EEE TE CE TOE EEE EET TEE 
কারণ, রাতের বেলা প্রায়ই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বাতি থাকতো না । এ দিন ঘরে 
আলো ছিলোনা ৷ তাই তিনি অন্ধকারে বুঝতে না পেরে যয়নাবকেই আয়েশা মনে করে তার দিকে হাত 
, বাড়িয়েছিলেন। সুতরাং এক্ষেত্রে মনে করা ঠিক হবে না যে, তিনি আয়েশার অধিকারের প্রতি কোন 
গুরুত্ব প্রদান করেননি । 

এই হাদীসটি পাঠ করে আধুনিক মন-মানসে আরো একটি বিষয়ে প্রশ্নের উত্তব হওয়া স্বাভাবিক । আর 
তা হলো, তার বহু সংখ্যক স্ত্রী থাকা সম্পর্কে ৷ প্রশ্ন জাগতে পারে, তার এতগুলো বিয়ে করার কি এমন 
প্রয়োজন ছিল? প্রকৃত পক্ষে বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করতে হলে প্রথমেই বুঝতে হবে, রাসূল 
হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি ছিলো? 

মহান আল্লাহ গোটা বিশ্বের মানব সমাজকে সঠিক পথের সন্ধান দেয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। এজন্য তীকে নারী ও পুরুষ উভয় প্রকার মানুষের মধ্য 
থেকেই একদল লোককে নিজ হাতে গড়ে তুলতে হলো । পুরুষেরা অবাধে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের দরবারে যাতায়াত করতো, তার সাথে মেলামেশা করতো, কথাবার্তা বলতো এবং বিভিন্ন ' 
বিষয়ে জানতে চাইত কিন্তু ইসলামী বিধানে নারী পুরুষের মেলামেশার ব্যাপারে কিছু স্বতন্ত্র 
বাধ্যবাধকতা থাকার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মেয়েদের সাথে অবাধে 
মেলামেশা করতে পারতেন না, তেমনি মেয়েরাও তার সাথে উঠা-বসা করতে পারতো না। অথচ 
ইসলামী আদর্শের আলোকে নারী সমাজকেও গড়ে তোলা একান্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু কোন 
অবস্থাতেই মেয়েরা পুরুষদের মত সহজেই তার সাহচর্য লাভ করতে পারতোনা। আদর্শিক প্রশিক্ষণ 
থেকে মেয়েদেরকে বঞ্চিত রাখার অর্থ ছিল ইসলামী ধারায় সমাজ বিপ্পব সফল হতে না দেয়া । তাই 
আল্লাহ ‘তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে এতগুলো বিয়ে করতে 
বয়সী, কুমারী, বিধবা এবং প্রৌঢ়া নারী তাদের মাধ্যমে নবী সাল্লালন্পাহ আলাইহি ওয়াসাল্লামের নিকট 
থেকে শিক্ষা লাভ করতে পারে এবং সমাজের সর্বশ্রেণীর মহিলাদের মধ্যে ইসলামের নমুনা হিসেবে কাজ 
করে তাদেরকেও ইসলামী আদর্শের আলোকে গড়ে তুলতে পারে। 


অনুচ্ছেদ ৪ ১০ 
যক (গত 1 গে (ক 


Wes 4 br ures sr x - o> ন ডে Le 


http://islamiBoi.wordpress.com 


১২০ সহীহ মুসলিম 


[2 07 oe লাল 


ine ib LILI IY elas A 


ee 5 Lbs led 4 EA EE AEE 


EL Ls dG lS IE 5d 


লা লা! 


পপ গজীল লতা প লপ জন 


by 03 ses 


৩৪৯৩ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ৪ আমার কাছে সাওদা বিনতে 
যামআর চেয়ে অধিক প্রিয় স্ত্রীলোক আর কেউ ছিল না। এজন্য আমি আকাঙ্ক্ষা করতাম, 
সাওদার দেহের মধ্যে যদি আমি থাকতাম (অর্থাৎ আমি যদি সাওদা হতাম) তাহলে 
কতইনা ভালো হতো । তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মহিলা । আয়েশা বর্ণনা 
করেছেন, তীর (সাওদার) বয়স বেশী হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে তার প্রাপ্য পালার দিনটি তিনি আয়েশাকে দিয়ে দিলেন। তিনি 
বললেন, হে আল্লাহর রাসূল, আপনার ২4৫ আমার প্রাপ্য পালার দিনটি আমি 
আয়েশাকে দান করেছি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার 
জন্য দুই দিন নির্দিষ্ট করতেন । একদিন আয়েশার নিজের এবং একদিন সাওদার ৷ . : 


Pr CFE MME 0 


20 AEA - hh) 4 পৰ ech coos 


পপ, 


Lois ত Et TOT EL 
sn 3 AI) ELTON 


৩৪৯৪ ৷ হিশাম থেকে এই সনদে উপরের হাদীসটি বর্ণিত হয়েছে। ‘সাওদা (রা) 
বয়োবৃদ্ধা হয়ে পড়লে’... অতঃপর জারীর বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। আর 
শারীক বর্ণিত হাদীসে এ কথা উল্লেখিত হয়েছে যে, আয়েশা (রা) বললেন £ঃ আমার পরে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিয়ে করেছিলেন সাওদা (রা) 
ছিলেন তীদের মধ্যে প্রথম । 
+ Le 


BS SIE de Ee. Solo lS 


Ed 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১২১ 


৯ Ct Ne 0 be HN dl) ন SD je 


- ৪/০০ ৪5 2c 22 fs e- Sean os dis - ce 


lr rs পে ll S959 0-2 {ES sr lJ) 
rsd JA Hb 


৩৪৯৫ ৷. আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাস্লুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের যেসব স্ত্রী নিজেদেরকে তীর জন্য হেবা করেছিলেন আমি তাদের প্রতি ঈর্ষা 
পোষণ করতাম । আমি বলতাম, মেয়েরা কি নিজেকে দান করতে পারে? (অর্থাৎ কি করে 
একজন মহিলা নিজেকে পুরুষের কাছে দান করতে পারে?) কিন্তু আল্লাহ তা'আলা যখন 
আয়াত নাযিল করলেন ঃ “হে নবী, যেসব মেয়েরা আপনার জন্য নিজেদের দান করে 
তাদের মধ্যে যাকে ইচ্ছা আপনি নিজের কাছে স্থান দিন যাকে ইচ্ছা দূরে সরিয়ে 
আয়েশা বলেন £ঃ এই আয়াত নাযিল হওয়ার পর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বললাম ৪ আল্লাহর শপথ, আমি দেখছি, আল্লাহ তাআলা আপনার 
আকাঙ্ক্ষা মাফিক দ্রুত হুকুম নাযিল করেন । 


UE EIR Ga ELK ” EBS) 


Too. Ps roet SS. FF. »A20- Are hoes cece AA Le Orr rl 


of - 


৩৪৯৬ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলতেন $ কোন নারী কি নিজেকে কোন 
পুরুষের জন্য দান করতে লজ্জাবোধ করে না। অবশেষে আল্লাহ তাআলা এ বিষয়ে 
মধ্যে যাকে ইচ্ছা আপনি নিজের কাছে স্থান দিন।” আয়েশা (রা) বলেন, এই আয়াত 
নাযিল হওয়ার পর আমি বললাম, (হে আল্লাহর নবী,) আমি দেখছি আল্লাহ তা'আলা 
05705 


Mach - He FIA 


2s Aes AL He har woe ew Ene ued. 2s Bae BE oR 
sd C33 rls rl Sm te be dCs in I 


http://islamiBoi.wordpress.com 


১২২ সহীহ মুসলিম 


FE BEES; VASE PI UL EY 
a ee" Hii AIR EL OLE 


(| ssc? te 2 2 


EE ETE ESTEE LE 
সাথে ‘সারিফ’ নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনীন মায়মু- 
নার (রা) জানাযায় শরীক. হলাম ৷ আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) তখন বললেন $ ইনি 
তো নবী সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তাই তোমরা যখন তার লাশ কাধে 
উঠাবে তখন যেন ঝাঁকুনি বা- দোলা না লাগে। তার লাশের সাথে বিনয় ও নত ব্যবহার 
করো। আর রাসুলুল্লাহ সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লামের নয়জন স্ত্রী ছিলেন। তিনি 
পালাক্রমে আটজনের কাছে গিয়ে অবস্থান করতেন । শুধু একজনের জন্য পালাভাগ 
করতেন না । 'আতা বলেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে স্ত্রীর জন্য পালা 
বন্টন করতেন না তিনি ছিলেন হুয়াই ইবনে আখতাবের কন্যা সাফিয়া (রা) । 

টীকা £ এখানে উপরে বর্ণিত হাদীসে উল্লেখ করা হয়েছে যে, 'আতার মতে, নবী সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাবের জন্য কোন দিন নির্দিষ্ট করেছিলেন না। 'আতা যে 
এ কথা বলেছেন-- এটা ইবনে জুরাইজের ধারণা মাত্র । কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 
জন্য .কোন দিন বরাদ্দ করতেন না তিনি ছিলেন উম্মুল মু'মিনীন হযরত সাওদা বিনতে যামআ (রা) । 
তিনি পালাক্রমে প্রাপ্য তাঁর দিনটি হ্যরত আয়েশাকে (রা) দান করেছিলেন। সুতরাং. উম্মুল মু'মিনীন 
হযরত সাফিয়া (রা) সম্পর্কে এ কথা বলা ঠিক নয়। আর যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে নিজেকে হেবা বা দান করেছিলেন তিনি ছিলেন সাওদা বিনতে যামআ (রা) । যদিও 
এ বিষয়টি সম্পর্কে হাদীস বিশারদগণ ভিন্নমত পোষণ করে। কেউ বলেছেন, তিনি ছিলেন উম্মুল 
মুমিনীন হযরত মায়মুনা (রা), কেউ বলেছেন হযরত যয়নাব (রা), আবার কেউ বলেছেন হযরত উম্মে 
শারীক (রা) । কিন্তু বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হলো, তিনি ছিলেন হযরত সাওদা বিনতে যামআ (রা) । 


- e-4A shes - ho} z.2 


Mir Ex dP DIES FF S83 Go 
Lido ESE 2 MESES 


৩৪৯৮ । ইবনে জুরাইজ থেকে এই সনদে উপরের হালীসের অনুরূপ বর্ণিত হয়েছে। এই 
বর্ণনায় এতটুকু অধিক বলা হয়েছে যে, 'আতা বলেছেন ঃ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে যিনি সর্বশেষে মৃত্যুবরণ করেন তিনি মদীনায় মৃত্যুবরণ 
করেছিলেন। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১২৩ 


অনুচ্ছেদ £ ১১ 
I LIA AV NG 


EA ££ he 23.2 sc 2}, 2 


cel Ns Ae 


AE HDI IGS ILL AIL 


EE 


SL bi ts IG, LD Uu L C55 al চে J se 4 


; Ie og fel 
৩৪৯৯ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
৪ মেয়েদেরকে বিয়ে করার ব্যাপারে চারটি জিনিসের প্রতি লক্ষ্য রাখা হয়। তার অর্থ- 
সম্পদ, তাঁর বংশমর্যাদা, তার রূপ-সৌন্দর্য এবং তার দীনদারী । তুমি দীনদারী বিচার 
করে বিয়ে করো। তাহলে শাস্তি লাভ করতে পারবে । | 
টীকা £ হাদীসটির অর্থ হলো, লোকে সাধারণতঃ এই চারটি বৈশিষ্ট্য দেখে কোন মেয়েকে বিয়ে করে 
. থাকে এবং দীনদারীকে সর্বশেষ গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় বলে মনে করে। কিন্তু প্রকৃত পক্ষে 
দীনদারীই সর্বাপেক্ষা অগ্রাধিকার পাওয়ার যোগ্য 5 


ce ec cr BE NE BS 2 ac #0 85,2 


o str GY dls L222 


- 12 2, ac- eles Mesos - ec 0-2 


bd 5 STAIN IL LS be FIL 


AR bons LIE pS FOE TSS 


) xh I Id Nob Go RSG R Fb I 


Ed পল 


OV UR es Fd: SB M¥IN EEN 


পালো. জপ 


0g = ul li, 


৩৫০০ আতা থেকে বর্ণিত । জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন ৪ আমি রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক মহিলাকে বিয়ে করলাম । অতঃপর আমি ' 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাত করলাম । তিনি আমাকে জিজ্ঞেস 
করলেন ৪ হে জাবির, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, হ্যা । তিনি আবার জিজ্ঞেস 
করলেন ঃ কুমারী বিয়ে করেছো না বিধবা? আমি বললাম, বিধবা বিয়ে করেছি। একথা 


| http://IslamiBoi.wordpress.com 

১২৪ সহীহ মুসলিম 

শুনে তিনি বললেন $ কুমারী মেয়েকে. বিয়ে করলে না কেন? কুমারী বিয়ে করলে তার 
‘সাথে হাসি তামাসা করতে পারতে । আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার. কিছু 
' সংখ্যক নাবালিকা বোন আছে। আমি আশংকা করলাম (কুমারী বিয়ে করলে) সে আমার 

ও আমার বোনদের মধ্যে বাধা হয়ে দাড়ায় কিনা । (একথা শুনে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তাহলে ঠিকই করেছো । মেয়েদেরকে বিয়ে করা হয় তার 
দীনদারী, অর্থ-সম্পদ ও রূপ-লাবণ্য দেখে যার মধ্যে দীনদারী আছে তোমার কর্তব্য: 
তাকে বিয়ে করা । তাহলে শান্তি লাভ করতে পারবে। 


অনুচ্ছেদ ৪ ১২ 
কুমারী স্ত্রীলোককে বিয়ে করা উত্তম । 


ds rh PEs Er dos ol 


পল লাল 


fe 0s ar) 53) be ike ১ Bld J I A a1 


bo cr 2 প£- ্ড 


Nip TET BELLI SON BGI LEGA 
SoS LoS SE ECS te 2 2 Ee BI 


EEE TEE আমি এক মহিলাকে 
বিয়ে করলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন ঃ 
তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, হ্যা । তিনি আবার জিজ্ঞেস করলেন ঃ কুমারী নী 
বিধবা? আমি বললাম, বিধবা বিয়ে করেছি । তিনি (বিস্মিত হয়ে) বললেনঃ কুমারী মেয়ে 
ও তার হাসি-তামাসা থেকে তুমি কতদূরে? শুবা বলেন, আমি' আমর ইবনে দীনারের 
কাছে হাদীসটি বৰ্ণনা করলে তিনি বললেন £ঃ আমি জাবির ইবনে আব্দুল্লাহর (রা) নিকট 
হাদীসটি শুনেছি। তবে এ বর্ণনায় এরূপ আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন £ কুমারী স্ত্রীলোককে কেন বিয়ে করলে না? কুমারী মেয়েকে বিয়ে 
করলে সে তোমার সাথে হাসি-তামাসা করতো । আর তুমিও তার সাথে হাসি-তামাসা 
করতে পারতে । 


JG GT i 7: 5 A Ton I hs 4 Le টি dl Re 


Ed Ed 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১২৫ 


oh coe 


Sb HOES SIG 5 st bs OnE 
oe 5 Lo Ee J ois a 5S 


wwe Loe c- ek ecels 


0 J ন 0 0 LA EAC 


পল 


ee ৩; des Ue xl Jl 45 3s 


৩৫০২ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ (আমার পিতা) 
আবদুল্লাহ নয়টি অথবা (বর্ণনাকারীর সন্দেহ) সাতটি কন্যা সন্তান রেখে শহীদ হলেন। 
আমি বিধবা স্ত্রীলোককে বিয়ে করলাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমাকে জিজ্ঞেস করলেন। হে জাবির, তুমি কি বিয়ে করেছো? আমি বললাম, হ্যা আমি 
বিয়ে করেছি । তিনি আবার জিজ্ঞেস করলেন ঃ কুমারী বিয়ে করেছো না বিধবা স্ত্রীলোক 
বিয়ে করেছো? আমি বললাম, হে আল্লাহর রাসূল! বিধবা স্ত্রীলোক বিয়ে করেছি। (একথা 
শুনে) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ কুমারী বিয়ে করলে না কেন? 
কুমারী বিয়ে করলে তুমি তার সাথে হাসি-তামাসা করতে পারতে আর সেও তোমার 
সাথে হাসি-তামাসা করতে পারতো । আমি বললাম ৪ (আমার পিতা) আবদুল্লাহ (রা) 
নয়টি অথবা (বর্ণনাকারী সন্দেহ) সাতটি কন্যা সন্তান রেখে শাহাদাত বরণ করেছেন। 
সুতরাং আমি তাদের (বোনদের) মতই কোন (অনভিজ্ঞ) মেয়েকে বিয়ে করা পছন্দ 
করলাম না। আমি এমন একজন স্ত্রীলোককে বিয়ে করা পছন্দ করলাম, যে তাদের 
(বোনদের) দেখাশুনা করতে পারবে এবং তাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ আল্লাহ. তোমাকে কল্যাণ দান করুন অথবা 
তিনি উত্তম কথা বলে দু'আ করলেন। 


Accs 20-2 


NNT iz os 


পল পলাল 


cc A 4 


#0 otra we tel 


SS il dS I ERE ure 


৩৫০৩ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাকে রাসুলুল্লাহ - 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ৪ হে জাবির, তুমি কি বিয়ে করেছো?... 
তঃপর এ সূত্রে উপরের হাদীসের মত “আমি এমন একজন মহিলাকে বিয়ে করা পছন্দ 


http://IslamiBoi.wordpress.com 
১২৬ ‘সহীহ মুসলিম 
করলাম যে তাদের (বোনদের) দেখাশুনা করতে পারবে এবং তাদের চুল চিরুনী করে 
‘দিতে পারবে” এ পর্যন্ত বর্ণিত হয়েছে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন ঃ “তুমি ঠিকই করেছো”... এই কথার পরের অংশ উল্লেখ করা 
হয়নি । 


ZS. ec dec ce- ef ce- fe 


MBE FILLE ee 
ACHES dys oe SI HE Ls 


EAS 


ROG 2 CRA 


z 
Ltd As = পল লততূপে hte 


Ed 


2 
tos এল পর্ত তপ 


ie ie ~ EE di Ll or Le Se 3% 
CALLIN de, Le i hI bob HUG ess 


LET es 4, SJ UE is Lo 


EA RS পপ 9 


HI LE Sa 5 6) JI a ৰ, 4 


EOE SEE EET থেকে বর্ণিত ৷ তিনি বলেন ঃ EEE 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম । ফিরে আসার সময় আমি 
আমার উটটিকে দ্রুত হাঁকালাম । কিন্তু সেটি ছিল ধীরগতি সম্পন্ন । তাই পিছন থেকে 
এক আরোহী আমার কাছে পৌছে গেলো এবং তার ছড়ি দিয়ে আমার উটটিকে খোচা 
দিলে তা এমন দ্রুত চলতে লাগলো যা কেউ কোনদিন দেখেনি । তাই আমি পিছন ফিরে 
তাকালাম । দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমার পিছনে পিছনে 
আসছেন) । তিনি আমাকে জিজ্ঞেস করলেন £ হে জাবির তোমার এত দ্রুত চলার কারণ 
কি? আমি বললাম £ হে আল্লাহর রাসূল, আমি নব বিবাহিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন ঃ তুমি কুমারী মেয়ে বিয়ে করেছো না 
বিধবা মহিলা? আমি বললাম ৪ আমি বিধবা মহিলাকে বিয়ে করেছি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ কুমারী স্ত্রীলোক বিয়ে করলে না কেন? তাকে বিয়ে করলে 
তুমি তার সাথে. খেলতে পারতে আর সেও তোমার সাথে খেলতো । জাবির ইবনে 
আবদুল্লাহ (রা) বর্ণনা করেছেন £ আমরা মদীনার কাছে পৌছে মদীনায় প্রবেশ করতে 
উদ্যত হলে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ “তোমরা.সবাই থেমে 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১২৭ 


এলোমেলো চুল চিরুনী করে নিতে পারে এবং যাদের স্বামী কাছে ছিল না তারা ক্ষুর 
ব্যবহার কুরে (গুপ্তস্থান) পরিষ্কার করতে পারে!” জাবির (রা) বলেন, নবী সাল্লান্পাহু 
আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন ঃ যখন তুমি গিয়ে উপস্থিত হবে তখন তার সাথে 
মিলিত হবে । 


s.20 Pe A9,} 


hu Us 
FALE A As ots 


EA PER ec ccs 


[0d Pr Os CER as 0 te SLY As 


eee 
Tedd 


J Alt JILL LMF EN LT 


z- carcce SHesecs eho cr fp 


RSS He es Sb IH iS, sbi HLL 


ত লপল জল So -  er yp AE hi. e- 


JG AGO bE dds ial il 


2 20), e200 wef 


rl JD BIS Ve ET i Jos AS 


e-c 2 2 F220. #2 ecxetces - 5.05 5 2 e0cob. 


- Ee MUN rie ts Es etl 3 tS ig ss Joab 


LE Lh Ga AI SO I 


জল পত প পললপর্জ লন ec Mos GF 


IS md) ৰ A ETE heads LR it 


Le Dae Go. 2 ce 


ila cls Jb PAPE EIA SY 


Secs es 2 Aer s2 


Abb IG Aly IRIS Gi sul I cf 


Ed পল 


Ae sc -- +e ocr co-e c 6 2 src Beir tos 


dla EE bi ১45905 2 NE 


“ন 
ই জলত বণ পণ e+ 


৩৫০৫ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) BEE 2 ROE EINER * 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক যুদ্ধে অংশগ্রহণ করলাম ৷ আমার উট ধীর 
গতিসম্পন্ন হওয়ার কারণে তা খুব দেরী করে ফেললো । ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


http://IslamiBoi.wordpress.com 


১২৮ সহীহ মুসলিম 


আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে আমার কাছে পৌছে গেলেন। তিনি আমাকে. 
বললেন £$ ‘হে জাবির’ । আমি জওয়াব দিলাম, হ্যা । তিনি বললেন £ তোমার কি হয়েছে? 
আমি বললাম £ঃ আমার উট ধীর গতিসম্পন্ন হওয়ার কারণে আমাকে দেরী করিয়েছে এবং 
উটও ক্লান্ত-শ্রান্ত হয়ে পড়েছে। তাই আমি পিছনে পড়ে গেছি একথা শুনে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারী থেকে অবতরণ করলেন এবং তার বাঁকা ছড়ি 
দিয়ে আমার উটকে খোচা দিয়ে আমাকে বললেন £ এবার আরোহণ করো। আমি 
আরোহণ করলাম । এবার আমি দেখলাম, (আমার উট এত দ্রুতগামী হয়েছে যে) 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিক্রম করে চলে না যায় এজন্য এটিকে 
আমার নিয়ন্ত্রণ করতে হচ্ছে। তিনি আমাকে জিজ্ঞেস করলেন ঃ তুমি কি বিয়ে করেছো? 
আমি বললাম, হ্যা ৷ তিনি বললেন £ কুমারী মেয়ে না বিধবা স্ত্রীলোককে বিয়ে করেছো? 
আমি বললাম ঃ বিবাহিতা স্ত্রীলোককে বিয়ে করেছি । তিনি বললেন ৪ তুমি কেন কুমারী 
মহিলাকে বিয়ে-করলে না? তা করলে তুমি তার সাথে হাসিতামাসা করতে পারতে আর 
সেও তোমার সাথে হাসি-তামাসা করতে পারতো । আমি বললাম, আমার অনেকগুলো 
ছোট বোন আছে।. আমি এমন একজন স্ত্রীলোককে বিয়ে করা পছন্দ করলাম, যে 
তাদেরকে একত্রিত রাখতে পারবে, তাদের চুল চিরুনী করে দেবে এবং দেখাশুনা করতে 
পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি তো শিগগীরই 
মদীনায় পৌছে যাচ্ছ। মদীনায় পৌছলেই স্ত্রীর সাথে মিলিত হবে। অতঃপর তিনি 
বললেন ঃ তুমি কি তোমার উট বিক্রি করবে? আমি বললাম £ হ্যা। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম আমার উটটি এক উকিয়া রৌপ্যের বিনিময়ে কিনে নিলেন। 

৪পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় পৌছে গেলেন। আমিও 
পরদিন সকালে মদীনায় পৌছে মসজিদে গিয়ে হাজির হলাম এবং তীকে মসজিদের 
দরজায় উপস্থিত দেখতে পেলাম । আমি পৌছা মাত্র তিনি জিজ্ঞেস করলেন ঃ তুমি কি 
এখন এসে পৌছলে? আমি বললাম, হ্যা । তিনি বললেন £ তোমার উট রেখে মসজিদে 
প্রবেশ করে দুই রাকআত নামায পড়'। জাবির (রা) বলেন £ঃ আমি মসজিদে প্রবেশ করে 
দুই রাকআত নামায পড়ে বের হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এক 
উকিয়া রৌপ্য মেপে দেওয়ার জন্য বেলালকে আদেশ করলেন। বেলাল (রা) আমাকে 
ওজনে বেশী করে মেপে দিল্নে। এরপর আমি সেখান থেকে রওয়ানা হলাম । পিছন 
ফিরে অগ্রসর হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ জাবিরকে আমার কাছে 
ডাকো । আমাকে ডাকা হলো । আমি মনে মনে বললাম £ এখন উটটি আমাকে ফেরত 
দেয়া হবে। অথচ তখন আমার কাছে এর চেয়ে অপছন্দনীয় আর কিছুই ছিল না । (আমি 
ফিরে গেলে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ঃ মূল্যসহ তুমি, 
তোমার উট ফেরত নিয়ে যাও। 


Az 2 


Esl ll Es js v৮ EY ed 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১২৯ 


ERA sc ccecrdt 


}, bil LS 9 dus She Fis 


পল 


LR 1 


Jb bs el ১ less , 223 Jb wl চ' 1 $22 sl চ্ণ্ঠ 


‘77 


MAL sc 


HEISE SL SOMED LINE SK |» 


ERR AAA পতল ত 


SH BIG E s HS া sles El i ls JE 


46,96. 4 st AGH a FARA EE 


পল =» 


$ HE 


EE 3% Gc ML I HOPE 


9 22 oe ELSE dE Ed en 4G 


AE 


৩৫০৬ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমরা একবার 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম । আমি (ফসলের 
ক্ষেতে) পানি বহনকারী একটি উটের পিঠে আরোহণ করেছিলাম এবং সব লোকের 
পিছনে ছিলাম । জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়াসাল্লাম উটটিকে আঘাত করলেন অথবা (বর্ণনাকারীর সন্দেহ) খৌচা দিলেন । আমার 
মনে হয় জাবির বলেছেন, তার হাতে কোন জিনিস দিয়ে মারলেন বা খৌচা দিলেন । 
জাবির বর্ণনা করেছেন, এরপর উটটি আমার সাথে প্রতিদ্বন্ধিতা করে সব লোকের আগে 
চলে যেতে থাকলো । এমন কি আমি তাকে বাধা দিয়ে ঠেকিয়ে রাখছিলাম । জাবির বর্ণনা 
করেছেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তুমি কি এত 
পরিমাণ অর্থের বিনিময়ে উটটি আমার কাছে বিক্রি করবে । আল্লাহ তাআলা তোমাকে 
ক্ষমা করে দেবেন। আমি বললাম ঃ হে আল্লাহর নবী, এটি আপনাকে দিয়ে দিলাম । 
তিনি আবার বললেন $ তুমি কি এত পরিমাণ অর্থের বিনিময়ে উটটি আমার কাছে বিক্রি 
করবে? আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবেন। আমি বললাম ৪ এটি এখন থেকে 
আপনার । এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন ঃ তুমি 
কি তোমার পিতার শাহাদাতবরণের পর বিয়ে করেছো । আমি বললাম £৪ হ্যা । তিনি 
আবার জিজ্ঞেস করলেন ঃ বিধবা স্ত্রীলোক না কুমারী স্ত্রীলোক বিয়ে করেছো? আমি 
বললাম ঃ বিধবা স্ত্রীলোক ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কুমারী 
স্ত্রীলোক বিয়ে করলে না কেন? তাকে বিয়ে করলে সে তোমার সাথে হাসি-তামাসা 
করতে পারতো আর তুমিও তার সাথে হাসি-তামাসা করতে পারতে অধস্তন রাবী আবু 


১৭— 


http://IslamiBoi.wordpress.com 


১৩০ সহীহ মুসলিম 


নাদরা বলেন , ‘আল্লাহ তোমাকে মাফ করবেন’ এটি এমন একটি বাক্য যা মুসলমানরা 
এভাবে বলেন, ‘তুমি এরূপ করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন’ । 


অনুচ্ছেদ £ ১৩ 
নারীদের সাথে সদাচরণের হুকুম । 


Data sets =e Ni Aer anal - 078, e/# eo e- he A532 


iy b> ML lis ba sls ds Ue 


or ১১2 ec oc 25 


ন Y Mls Suz ie Ea Ee Heda Jd 


পল Ed 


a EYEE ce- pF cL Cui i el i. IS 


EE EEE থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ দুনিয়ায় সব কিছুই সম্পদ ৷ তবে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম 
সম্পদ হলো নেক্কার স্ত্রী । 


oz hes coc el Lo- hehcoc 


Ee isl sis Ei শা! Li Lh > Ue 


2.20 Hos 


a Et , bli - fi ET iy Aol AE vl 


9 AB Br ot rl পল এপ 


+ CF eh NST bles pe 33) 


৩৫০৮ । আবু হুরায়রা (রা) কে হ্িছি। সায্ল্লাহি সারিৱাহ আলাইহি আসার 
বলেন ঃ মেয়েরা পীজরের হাড়ের মত (অর্থাৎ তাদের স্বভাবে বক্তা আছে) । তুমি যদি 
তাদেরকে সোজা করতে চাও তাহলে ভেঙে ফেলবে । আর যদি যেমন আছে তেমনই 
থাকতে দাও, তাহলে বক্তা সত্বেও তার নিকট থেকে কাজ আদায় করতে পারবে। 


Ed oor 2e- - scALs Aor or 202-2 বল 
Hs ls Nip Kar SL sr Ha RH 


-- #0 


dll ie whe sme on Ed 
৩৬০৯ । এসূত্রেও উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। 
cA? A 
FN, FS 0 Lee 


EAA 


Ms NP BFL ococ coh Ei cee 2 nc col ccs 4Z 
He BU IH Tle cr shoe SL G5 I 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৩১ 


df Or 0-02 


— AE. 1 ORE He Ls 


এপ 


cA »#0- cr or 


DL bs, LS Be 2 ls sc ls bE 


৩৫১০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £$ স্ত্রীলোককে পীজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। সে কখনো তোমার 
সাথে সহজ ব্যবহার করবে না বা সোজা হয়ে চলবে না । তুমি যদি তার বক্রতা মেনে 
নিয়ে তার নিকট থেকে ফায়দা পেতে চাও তাহলে ফায়দা পাবে । আর যদি তার বক্তা 
সোজা করতে যাও তাহলে তাকে ভেঙে ফেলবে আর ভেঙে ফেলার অর্থ হলো তালাক । 
টীকা ঃ মেয়েদেরকে পীজরের বাকা হাড় থেকে তৈরী করা হয়েছে- এর অর্থ এ নয় যে তাদেরকে স্বামীর 
পীজরের হাড় থেকে তৈরী করা হয়েছে । তাই যদি হতো তাহলে যেসব মেয়েরা শিশুকালে বা বিয়ের পূর্বে 
মৃত্যুবরণ করে তাদেরকে কার পীজরের হাড় দিয়ে তৈরী করা হয়? এ কথার প্রকৃত অর্থ হলো, মেয়েদের 
স্বভাবে কিছু বক্তা আছে যা দূর হবার নয়। তাই হাদীসে পুরুষদেরকে সাবধান করে দেয়া হচ্ছে, যদি 
স্বামী হিসেবে কঠোরতার মাধ্যমে স্ত্রীদের এই বক্র স্বভাব দূর করতে বা সংশোধন করতে চেষ্টা করো 
তাহলে পরিণতি তালাকের দিকে যেতে পারে। আর যদি ধৈর্য ও সহিষ্ণুতার সাথে তাদের আচরণ গ্রহণ 
করো এবং নিজেও তাদের সাথে ভাল ব্যবহার করো, তাহলে তাদের স্বভাবে বক্রতা থাকা সত্ত্বেও তাদের : 
দ্বারা উপকৃত ও আনন্দিত হতে পারবে। 


Ae 07 AE 


v৮ As 2,১ 


--0 2 coco cr coc wr ho Hod clea cer 


dle EEE seal S65 rotate ~~ If dr wr Ur Ua RE 


ন - Ee) 


ec 4 পালটিল 


Ee ee VC 2 Bt EE NER hE I A dle 


পলাল পল ০০ 


I I ‘ক 


°- EEE cco PEE # Lens Ac ecc 8 


fe Cy EATS TALS 


৩৫১১ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে তার কর্তব্য হলো, ক্লেনি অপছন্দীয় 
অবস্থা বা ঘটনার সম্মুখীন হলে উত্তম কথা বলা অথবা চুপ থাকা । আর তোমরা মেয়েদের 
সাথে সৎ ও উত্তম আচরণ করো। কেননা, তাদেরকে পীজরের বাকা হাড় (বক্র স্বভাব) 
দিয়ে সৃষ্টি করা হয়েছে। আর পীজরের উপরের দিককার হাড় সবচেয়ে বেশী বাকা । যদি 
তুমি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে ফেলবে । আর যদি যেমন আছে তেমন 
রাখ তাহলে তা বাকাই হতে থাকবে । অতএব তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ 
করো। 


http://IslamiBoi.wordpress.com 


১৩২ সহীহ মুসলিম 


2 ce 
Es Ce 


লর্ঠী ০০ eG 4 ৰ 
ETE dll | I EE TR 


Fc cr eh PE occ 


uk FAT Ue 2 Be 7 | bins of EA 44Y 


৩৫১২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ কোন ঈমানদার পুরুষ যেন কোন ঈমানদার নারীর প্রতি (স্বামী স্ত্রীর প্রতি) ঘৃণা- 
বিদ্বেষ বা শত্ৰুতা পোষণ না করে। কারণ তার একটি স্বভাব পছন্দনীয় না হলেও অন্য 
একটি স্বভাব অবশ্যই পছন্দনীয় হবে। 


cox 28 - S.4o Hoc .2 


Ei her has Ee bl EAE sl af Lo 2 


eS coc wo Misys coach -% $202 


El. < dl} Pind fy FF oo Jul 
৩৫১৩ ৷ আবু হুরায়রা (রা) থেকে এ সূত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই 
Dil Ll 

তৰত Aer fo 2 7) 


J sc vr Ee 2 0 ds a> oe BY EAST M OS 


পল 


o- ন coc #2 
J Ld i-- ail J" ur nl 8 Lb: inl ds minh 


cocd ss 


AUC si: la 


৩৫১৪ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন $ হাওয়া যদি (স্বামী আদমের আ. সাথে) খেয়ানত না করতেন তাহলে কোন 
স্ত্রীলোক কোনদিন তার স্বামীর সাথে খেয়ানত করতো না। 

টীকা £ এই হাদীসটিতে একটি বিষয়ের প্রতি ইংগিত দেয়া হয়েছে। তা হলো, কথিত আছে বেহেশতে 
শয়তানের প্ররোচনায় সর্বপ্রথম মা হাওয়াই আল্লাহর নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন 
এবং হযরত আদমকেও (আ) তা খেতে প্ররোচিত করেছিলেন। তার প্ররোচনায়ই আদম (আ) এই 
গাছের ফল খেয়েছিলেন এবং শেষ পর্যন্ত উভয়েই বেহেশত থেকে আল্লাহ্র নির্দেশে এই দুনিয়ায় নিক্ষিপ্ত 
হন । হযরত হাওয়া (আ) কর্তৃক এই কাজটি ছিলো তার স্বামী হযরত আদমের (আ) প্রতি খেয়ানত 
স্বরূপ । আর হাওয়া (আ) যেহেতু দুনিয়ার সব মানুষের আদি মাতা তাই তার স্বভাব তার অধস্তন নারী 
সন্তানদের মধ্যেও প্রভাব বিস্তার করেছে। 

কিন্তু কুরআন মজীদে নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া সম্পর্কে এরূপ কোন ইংগিত নাই যাতে বুঝা যায় যে, 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৩৩ 


হযরত হাওয়াই (আ) প্রথমে এই কাজটি করেছিলেন । বরং কুরআনে কোন কোন স্থানে শয়তান কর্তৃক 
প্রথমে হযরত আদমকে (আ) ধোকা দেয়ার কথা উল্লেখিত হয়েছে। যেমন সূরা ‘ত্বাহা'র ১২০ আয়াতে 
বলা হয়েছে £ 


Us ASU lt J BL Ais de UI Sl JG obit ast 3 
-55 4) pol ও 5 ox ~s Ll oles Lib; Lgl Ll ERC 


“কিন্তু শয়তান আদমকে ধোকায় ফেলল । সে বলল, হে আদম, তোমাকে সেই গাছটি দেখাবো কি যা 

দ্বারা স্থায়ী জীবন ও অক্ষয় রাঞ্জত্‌ লাভ করা যায়? শেষ পর্যন্ত তারা উভয়েই (আদম ও হাওয়া) সেই 

গাছের ফল খেলো। এর পরিণাম হলো এই যে, সহসা তাদের লজ্জাস্থান পরস্পরের সামনে প্রকাশিত 
" হয়ে পড়লো । আর উভয়ই নিজেকে জান্নাতের পাতা দ্বারা ঢাকতে লাগলো । আদম তার প্রভুর নাফরমানী 

র্লরলো এবং সঠিক পথ থেকে বিভ্রান্ত হয়ে গেল৷” সূরা ‘ত্বাহা*'র এই আয়াত থেকে বুঝা যায়, শয়তান 

প্রথমে আদমকেই ধোকা দিতে চেষ্টা করেছিলো এবং শেষ পর্যন্ত উভয়কেই ধোকা দিয়েছিলো। কুরআন 

মজীদের কোন স্থানে আবার হযরত আদম ও হাওয়া উভয়কে একই সাথে ধোঁকা দেয়ার চেষ্টার কথা 
j RT ২১ ও ২২ নং আয়াতে বলা হয়েছে ৪ 


us u; UsusL J; Ll bs Us su Up Gan obi Up oyu 
bal ES CEG Lbs ES L535 51 31 5328 ola 


“4 20- 


Ls oli Gib; Lgl of EA $3 G15 ME 59 er boll 


“অতঃপর শয়তান তাদের উভয়কে বিভ্রান্ত করলো, যাতে তাদের লজ্জাস্থানসমূহ যা পরস্পরের নিকট 
গোপনীয় করা হয়েছিলো তা তাদের সামনে খুলে দেয়। সে (শয়তান) তাদেরকে বললো ৪ তোমাদের 
প্রভু তোমাদেরকে এই গাছের নিকটবর্তী হতে নিষেধ করেছেন তার কারণ এ ছাড়া আর কিছুই নয় যে, 
তাহলে তোমরা ফেরেশতা হয়ে যাবে অথবা চিরস্থায়ী জীবন লাভ করবে । আর সে শপথ করে তাদেরকে 
বললো, আমি তোমাদের সত্যিকারের কল্যাণকামী । এইভাবে সে ধোকা দিয়ে তাদের উভয়কে ধোকার 
জালে বন্দী করে ফেললো । অবশেষে যখন তারা উভয়ে এই গাছের স্বাদ আস্বাদন করলো, তখন তাদের 
গোপনীয় স্থান পরস্পরের নিকট উন্ক্ত হয়ে গেলো এবং তারা জান্নাতের পাতা দ্বারা নিজেদের শরীর 
ঢাকতে শুরু করলো।” 


c০o০e 7 to 35.2 


fe ss Ee 4 Cees 


পর্ড ত ০ Ll Zc Ns 2 ccs Vo ecdcer 


tS $j EI ue fl EL a J < Thad we J 


EL SH 


AA EEE NIU A Ee EE 


Lz ozs er er 

AMNESSl NI; le, 

৩৫১৫ ৷ আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন বিষয় 

সম্পর্কিত কিছু হাদীস বর্ণনা করেছেন। এর মধ্যে এ হাদীসটিও আছে যে, রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ বনী ইসরাইলরা না হলে খাবারে পচন ধরতো 

না এবং লোহা ুতিযুত হতো না।জারাজারয়া না লে কোন রালেকি কখনো ভাৱি 
স্বামীর সাথে খেয়ানত করতো না। 


http://IslamiBoi.wordpress.com 


উভনিশতম অধ্যায় 


ML — 
কিতাবুত্‌ তালাক 
অনুচ্ছেদ £১ 


হায়েজ অবস্থায় স্ত্রীর সম্মতি ছাড়া তাকে তালাক দেয়া হারাম । এতদ্সত্তেও 
কেউ যদি হায়েজ অবস্থায় স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। 
তবে স্ত্রীকে ‘রুজু’ করার (স্ত্রীকে ফিরিয়ে নেয়ার) জন্য স্বামীকে আদেশ দেয়া 
হ্বে। 


EAN coc HE cod Aboot ZG Leh cer 

Yl Oi ri ale fo AFI tl ot af Cho 
Fe ALA oc cs co ers > 0 toes 5 c7296 
uo Js ds < he dl td seit dl 4 


ওুর্ট “- o-- 2 


1 MEDEA Ue 5 


ce 20 202 


POC CE es a nl ESA PT 
Ln se Az BA ABMS ITs oe 


৩৫১৫ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত ৷ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের যুগে (জীবদ্দশায়) তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলেন । 
তার পিতা উমার ইবনুল খাত্তাব (রা) গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
এ বিষয়ে জিজ্ঞেস করলেন । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন $ 
তুমি ‘আবদুল্লাহকে নির্দেশ দাও সে যেন তার স্ত্রীকে রুজু করে নেয়। এরপর পবিত্রতা 
লাভ করবে এবং পুনরায় ঝতুবতী হয়ে আবার পবিত্রতা লাভ করবে। তারপর সে ইচ্ছা 
করলে তাকে রাখবে কিংবা স্পর্শ করার আগে তালাক দেবে। এই ইদ্দত গণনা করার 
জন্য আল্লাহ তা‘আলা স্ত্রীদের তালাক দিতে স্বামীদের নির্দেশ দিয়েছেন। 

ড 
XR ef les 27072 - cox 20 


J, ELS J Lil, bus BS, A 


পলা ললপ or 


- Ys Aes cove 


bil esti HE is 6 Ss my ls 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৩৫ 
Ed to Se woot? 4h Lo oh bolo eo. AL hl 


oe af 0 | Ld So di doe 


AA er 5 ec 3 cred 72 Ee 


tile VEU, AN 3s Se > Wer sl a> 


Caso 


< 3 Ee BLL ie SAS sh নন Js Me J Js vr 


পা 


pes লন 


5 A- Hoi Si AS J a ce  S U ahs 3 


PH I 


dks > ADT HLS ip SA Hi jd 


পন নলী re 


১৪ 1-96, : SUS S. oe dl ches Lt LSS 
MEESTER 


৩৫১৬ ৷ ‘আবদুন্মাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি তার কোন এক স্ত্রীকে 
হায়েজ অবস্থায় এক তালাক দিলেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 
তার স্ত্রীকে 'রুজু' করে নিজের কাছে রাখতে আদেশ করলেন । তিনি বললেন £ এরপর 
সে তোমার কাছে থেকে পবিত্র হবে। এরপর আরও একটি হায়েজ এসে পবিত্র হওয়া 
পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে। এরপর সে তাকে তালাক দিতে চাইলে পবিত্র থাকা 
অবস্থায় সহবাস করার পূর্বেই তালাক দিবে। এভাবে ইদ্দত পালনের সুযোগ রেখে স্ত্রীদের 
তালাক দান করতে আল্লাহ তা’আলা নির্দেশ দিয়েছেন। ইবনে 'রুমহ্‌’ তার বর্ণনায় 
এতটুকু কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, ‘আবদুল্লাহ ইবনে উমার (রা) যখনই এ 
বিষয়ে জিজ্ঞাসিত হতেন তখনই তিনি তাদের যে কোন লোককে বলতেন, তুমি তোমার 
স্ত্রীকে একবার বা দুইবার তালাক দিয়ে থাকলে (রুজু করার সুযোগ রয়েছে) । কেননা 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন। আর 
যদি তুমি তাকে তিন তালাক দিয়ে থাকো, তাহলে অন্য স্বামী গ্রহণ না করা পর্যন্ত সে 
তোমার জন্য হারাম হয়ে গিয়েছে। আর এমতাবস্থায় তুমি তোমার স্ত্রীকে তালাক দেয়ার 
ব্যাপারে আল্লাহর হুকুমের নাফরমানী করেছো । ইমাম মুসলিম বলেছেন যে, লাইস ‘এক 
তালাক’ কথাটি উল্লেখ করে অতি উত্তম কাজ করেছেন। 


V2 20.4 c-5 e-2 oe Ns ox 0 26.3 
EE U৯ sls XM Bas pf Lo 


cect co ec Mis Ns 


24-4 “lj EAD EF iis TP si lor 


ze, hah oo Aol rr or $B PSY PS 2 2 0- ৰণ 
CCL UTI HEL Se FF 
corr shed cod chs 


ES NS cl cb abe J EAE 


৩৫১৭ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক 
দিয়েছিলাম । আমার পিতা ‘উমার ইবনুল খাত্তাব (রা) এ বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন । তিনি বললেন ঃ$ তাকে তার স্ত্রীকে ‘রুজু’ করতে 
(ফিরিয়ে নিতে) বলো । অতঃপর পবিত্র হওয়া পর্যন্ত তাকে এঁ অবস্থায় নিজের কাছে 
(বাড়ীতে) রাখবে । পরে পুনরায় ঝতুবতী হওয়ার পর পবিত্র হলে সহবাস করার পূর্বেই 
" হয় তাকে তালাক দেবে কিংবা স্ত্রী হিসাবে রেখে দেবে। কেননা, আল্লাহ তা‘আলা 
স্ত্রীদেরকে এইভাবে ‘ইদ্দত’ হিসাব করার জন্য তালাক দিতে হুকুম করেছেন। অধস্তন 
রাবী 'উবায়দুল্লাহ বলেন, আমি নাফে’কে জিজ্ঞেস করলাম ৪ আবদুল্লাহ ইবনে ‘উমার 
(রা) হায়েজ অবস্থায় তার স্ত্রীকে যে তালাক দিয়েছিলেন তার কি হয়েছিলো? তিনি 
বললেন ৪ তা এক তালাক হিসেবে গণ্য করা হয়েছিলো। 


ec 2% 


LD) ch ec 
dle GF Ala Sls EH AL Elf. os 


oo 223 SMI 5 sl dice WSS oe I 


BS ef Jb 


৩৫১৮ ৷ আবু বাক্র ইবনে আবু শায়বা ও ইবনে মুসান্না কর্তৃক ‘উবায়দুল্লাহ থেকে এ 
সূত্রে উপরের হাদীসের অনুরূপ বিষয়বস্তু সম্বলিত হাদীস বর্ণিত হয়েছে । তবে এই বর্ণনায় 
'উবায়দুল্লাহ নাফে’কে যে কথাটি জিজ্ঞেস করেছিলেন তার উল্লেখ নেই । আর ইবনুল 
মুসান্নার বর্ণনায় উল্লিখিত হয়েছে “ফাল্ইয়ারজি‘হা” সে যেন প্রত্যাহার করে। কিন্তু আবু 
বাক্র ইবনে আবু শায়বা তার বর্ণনায় কয রাযয “সে যেন তাকে ফিরিয়ে নেয়” 
কথাটি উল্লেখ করেছেন। 


http://IslamiBoi.wordpress.com | 
সহীহ মুসলিম ১৩৭ 
#2 ce 57 ec tefoct | 
Fle HOE 2) fos 
PES A Fh 


Fd AI a 2 Re 


পুত -20 £৭ eA পটিত - dp cz MATA cr ook Bogor 


Et EO 4 TT hyn 
SAL ad ried lod EY 


cre rr ৮ তপত ce Sh Lac ob Lor cet, Th or ED cd of 52 


De oie SHEL AU cH Cl i Ue 
Le SMALE 


৩৫১৯ । নাফে’ থেকে বর্ণিত ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) তার স্ত্রীকে হায়েজগ্রস্ত 
অবস্থায় তালাক দিলেন । উমার ইবনুল খাত্তাব (রা) বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তিনি বললেন $ সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে 
নেয় এবং নিজের কাছে (বাড়ীতে) রেখে আরো এক হায়েজ এসে তা থেকে পবিত্র 
হওয়ার সুযোগ দেয়। এর পরে যেন সে তার সাথে সংগম করার আগেই তালাক দেয় । 
মহান ও সর্বশক্তিমান আল্লাহ এভাবে ‘ইদ্দত’ পালনের জন্য স্ত্রীদেরকে তালাক দিতে 
আদেশ করেছেন। নাফে’ বলেন, এরপর আবদুল্লাহ ইবনে ‘উমাকে (রা) কেউ যখন এমন 
লোক সম্পর্কে জিজ্ঞেস করতেন যে তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে, তখন 
তিনি বলতেন, যদি তুমি তাকে এক বা দুই তালাক দিয়ে থাক, তাহলে এক্ষেত্রে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ফিরিয়ে নিতে বলেছেন। তারপর তাকে 
নিজের কাছে (বাড়ীতে) রেখে পুনরায় এক হায়েজ অতিবাহিত হয়ে পবিত্র হওয়ার 
সুযোগ দিতে আদেশ করেছেন । এর পর সহবাস করার পূর্বেই তালাক দিতে বলেছেন। 
আর যদি তুমি তাকে একসাথে তিন তালাক দিয়ে থাক তাহলে স্ত্রীকে তালাক দেয়ার 
ব্যাপারে আল্লাহ তা’আলা তোমাকে যে নির্দেশ দিয়েছেন তুমি তা অমান্য করেছো । আর 
তোমার স্ত্রী তোমার থেকে বিছিন্‌ হয়ে গেছে। 


http://IslamiBoi.wordpress.com 


১৩৮ সহীহ মুসলিম 
oe 2 20 --0% och ho Aor 
de 
Yr 3 A 0 Ge 
zc, 0 \ac0c 8 12 0x ho cou 2 $ hos AL MILA 


fe COR LEI 22 টিন ত, ) 


1 AA Lt ৰণ +০ aos 7 AA \ 2 ন ~ £ + 02 2 e7r Cet 
CRANE 27-004 Lobecoc ceo ocd ohArcdAdtos och 


ESE 5 Le ডি K I ee bs 
EE SS SWE PT co2 ch Ancor 0x 
Sad dl a> Al Lieu ol Lab 
te I Le os UE 5 Ee EE CET Ful 


PER 


ral) a 
৩৫২০ ৷ আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন £ আমি আমার 
স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলাম । আমার পিতা ‘উমার ইবনুল খাত্তাব (রা) তা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করলেন। সব শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে বললেন, তাকে তার স্ত্রীকে ‘রুজু’ করতে বলো। 
এমনকি যে হায়েজ অবস্থায় তাকে তালাক দেয়া হয়েছে সে হায়েজ অতিবাহিত হওয়ার 
পর আরেকবার হায়েজ আসবে, অতঃপর প্রয়োজন মনে করলে হায়েজ থেকে পবিত্র 
হওয়ার পর এবং সহবাস করার পূর্বে তাকে তালাক প্রদান করবে । তারপর তিনি বললেন 
£ আল্লাহ এভাবে ‘ইদ্দত’ পালনের সুযোগ দিয়ে তালাক দিতে হুকুম করেছেন । আবদুল্লাহ্‌ 
ইবনে ‘উমার (রা) তার স্ত্রীকে এক তালাক দিয়েছিলেন এবং তা এক তালাক বলেই 
গণ্য করা হয়েছিলো। পরে আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক স্ত্রীকে ‘রুজু’ করেছিলেন। | 


নত st AAS A rds 27 ocd AMA Lom or + ০" Ao 


Ef EE s 


তত 


40d 


fe FE a 


REE EE TH TE EEE OO SEE 
এ সূত্রে আরো আছে- নাফে'’ বলেছেন, আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) বলেছেন ৪ঃ আমি 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৩৯ 


আমার স্ত্রীকে ‘রুজু’ করেছিলাম । আর যে এক তালাক আমি তাকে দিয়েছিলাম তা 
এভাবেই অর্থাৎ এক তালাক হিসেবেই গণ্য করা হয়েছিলো । 


$ 280 ec AG 
oz croeod ox z 2 ex} osx ec ohooh cores 
WO LS LASTS SAE 


LE EFL: a 


= ef 


Su FE 


৩৫২২ । আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলেন। 
‘উমার ইবনুল খাত্তাব (রা) বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 
বললেন তিনি বলেন £ আবদুল্লাহকে তার স্ত্রীকে ‘রুজু’ করতে বলো। পরে যেন সে 
তাকে পবিত্র অবস্থায় কিংবা গর্ভবতী অবস্থায় তালাক দেয় ৷ 
Aceh cI, cer পল তপ্ত 2 6 70h Ho Pook 
nT RN OM C2 
2 = 52 hee oc 
2 ll EL 
+ of of Pec tis ch 5h hor} ce ecec 


dc lm Se ta or ta 


৩৫২৩ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় 
তালাক দিয়েছিলেন উমার (রা) বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জিজ্ঞেস করলেন। তিনি বললেন ঃ তাকে তার স্ত্রীকে ‘রুজু’ করতে আদেশ করো। 
এরপর সে পবিত্র হবে এবং আরেকবার হায়েজ এসে পুনরায় পবিত্র হবে। তখন সে 
তাকে তালাক দেবে অথবা স্ত্রী হিসেবে রেখে দেবে। 


বণ ef ed 


a“ Az hse or ° Ae -c- 


পল ল 


http://IslamiBoi.wordpress.com 


১৪০ সহীহ মুসলিম 
er < bt ৮ J Ab se tS AAG Te or 


ERA 


SE EI PO nr Gin AE Lod LAN, 


22 ew 8 fr PE SME BE 


Ar Jb ay Ol rb ss ii HHA ILFIIN ধা 
LEV EAGLE 
৩৫২৪ ৷ ইবনে সিরীন থেকে বর্ণিত । তিনি বলেন ঃ (রাবী হিসাবে) অপবাদমুক্ত এক 
ব্যক্তি বিশ বছর ধরে আমার কাছে একটি হাদীস বর্ণনা করে যে, ইবনে ‘উমার (রা) তার 
স্ত্রীকে হায়েজ অবস্থায় তিন তালাক দিয়েছিলেন এবং তাকে ‘রুজু’ করতে (স্ত্রীকে ফিরিয়ে 
নিতে) আদেশ করা হয়েছিলো । আমি তাদেরকে (রাবীদের) অপবাদও দিলাম না এবং 
হাদীসটিকে বিশুদ্ধ বলেও স্বীকার করে নিতে পারলাম না । এ অবস্থায় আমি আবু গাল্লাব 
ইউনুস ইবনে জুবাইর বাহেলীর সাথে সাক্ষাত করালাম । তিনি ছিলেন নির্ভরযোগ্য রাবী । 
তিনি আমার কাছে বর্ণনা করলেন, তিনি আবদুল্লাহ ইবনে ‘উমারকে (রা) এ বিষয়ে 
জিজ্ঞেস করেছিলেন । আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) তাকে বললেন যে, তিনি তার স্ত্রীকে 
হায়েজ অবস্থায় এক তালাক দিয়েছিলেন। অতঃপর তার স্ত্রীকে ‘রুজু’ করার জন্য নির্দেশ 
দেয়া হয়। তিনি (আবু গাল্লপাব) বলেন, আমি তাকে (আবদুল্লাহ) জিজ্ঞেস করলাম £ এই 
অথবা নির্বোধ ছিলাম? 
টীকা $ অর্থাৎ আমার এ তালাক ইসলামের সর্বোত্তম পদ্ধতি অনুযায়ী ছিল না। তাই আমি আমার স্ত্রীকে 


ফিরিয়ে নিতে বাধ্য ছিলাম । এবং আমার দেয়া তালাকটি এক তালাকে রজঙঈ (প্রত্যাহারযোগ্য) হিসেবে 
গণ্য হয়। 


code cher casa cr EE el BT. cols cr Bohr EXE 
Jb alt og SNM 22) 8 ee Ua> Ni sd sl NOD 


Acct cr Ld 


uh ly LIL BFL 


SEE UE EEE CEE EET ESTO 
বর্ণনায় আছে £ “উমার ইবনুল খাত্তাব (রা) বিষয়টি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন তিনি 'রুজু' করতে আদেশ করলেন” 

cee cco coc EX Ld নত তত্র ec #5 ce hes 

AN lr orl S33 SF dl = Malus as C22 


Ed 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৪১ 


চং ‘5 ob BESS - IL :-। 3, 


wz 2 


ke Sale Jb go io ab Cs 

৩৫২৬ ৷ আইউব থেকে এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই 

সনদে বলা হয়েছে- ‘উমার (রা) এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 

জিজ্ঞেস করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুজু করে পবিত্র অবস্থায় 

সহবাস না করে তালাক দেয়ার আদেশ করলেন । তিনি আরও বললেন £ ‘ইদ্দত’ শুরু 
করার সুযোগ দিয়ে তালাক দিবে। 

0 Ae 2 or 3০০ 

ERE 

2a 2 22 e 4.48. Ah ocr dt oz ০৫ ০৮৪7 


) Md us. sv ee SOF oe ON 


+e নত 2 4 -0 Ee 9 a 20 


3-0 2 2.2% ce ce ers Ed 


Se CTA ESE GI IE 
EPEAT Hl de a LC As HN Gb Vdsade 


ly 
৩৫২৭ । ইউনুস ইবনে জুবাইর থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি ‘আবদুল্লাহ ইবনে 
‘উমারকে (রা) জিজ্ঞেস করলাম, কোন ব্যক্তি হায়েজ অবস্থায় তার স্ত্রীকে তালাক দিলে 
এর হুকুম কি? তিনি আমাকে বললেন, তুমি কি আবদুল্লাহ ইবনে ‘উমারকে চেন? সে 
তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলেন। তাই তার পিতা ‘উমার ইবনুল খাত্তাব 
(রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিয়ষটি জিজ্ঞেস করলেন তিনি 
তাকে ‘রজু’ করতে আদেশ করলেন যাতে সে স্ত্রী) প্রথম থেকেই ‘ইদ্দত’ শুরু করতে 
পারে। ইউনুস বলেন, আমি তাকে বললাম, কোন ব্যক্তি যদি স্ত্রীকে হায়েজ অবস্থায় 
তালাক দেয় তাহলে কি এ তালাক হিসাবে ধরা হবে? ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) 
বললেন $ চুপ করো! কেন হবে না, সে কি অক্ষম হয়ে পড়েছে না, নির্বোধ হয়ে গিয়েছে? 
[এ কথা বলে আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) নিজের প্রতিই ইংগিত করলেন ৷] 


“৬ Pe I8} ads 


esr EG EAI bso Ir" es 


http://IslamiBoi.wordpress.com 


১৪২ সহীহ মুসলিম 


Aes, ALA och Los ‘Fer cc oo LA co AA Hoc ocorrccr or # oh orl 


edb Ja rl cm J ES oo aS Edad ad eit WRG 


BE SEI II DEH LA EN sl 


tN EY SA THEA SPE EY ls 4 
Fel Bll wich IE 


৩৫২৮ ৷ ইউনুস ইবনে যুবাইর থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি আবদুল্লাহ ইবনে 
উমারকে (রা) বলতে শুনেছি £ঃ আমি আমার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলাম । 
উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি তাকে বললেন ৪ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ সে যেন এ অবস্থায় তার স্ত্রীকে ‘রুজু’ 
করে। অতঃপর যখন সে পবিত্র হবে তখন ইচ্ছা করলে তালাক দেবে। ইউনুস বলেন 
অতঃপর আমি আবদুল্লাহ ইবনে ‘উমারকে (রা) জিজ্ঞেস করলাম, হায়েজ অবস্থায় প্রদত্ত 
তালাক কি হিসাব করা'হবে? তিনি বললেন ৪ কেন, বাধা কোথায়? তুমি কি মনে করো 
সে অক্ষম বা নির্বোধ হয়ে গিয়েছে? 


i Cid 


ন Ed 


En ET nS METS 


পপ পন Ed PAA 


ili 6 bb SILI SEAL oS 
iil) es HSC LIE 2S BE DBE 


PR Foc 0 পন EX 


Shri anh cE Jl te ৰ dh J 4 Y 22 


৩৫২৯ । আনাস ইবনে সিরীন থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি আবদুল্লাহ ইবনে 
‘উমার (রা)-কে তার সেই স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করলাম যাকে তিনি হায়েজ অবস্থায় 
তালাক দিয়েছিলেন। তিনি বললেন, আমি তাকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলাম । 
পরে বিষয়টি (আমার পিতা) ‘উমার ইবনুল খাত্তাবকে (রা) বললাম ৷ তিনি তা নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন তিনি বললেন ঃ তাকে (আবদুল্লাহকে) 
‘কুজু’ করতে আদেশ করো। অতঃপর সে (স্ত্রী) হায়েজ থেকে পবিত্র হলে যেন তাকে 
তালাক দেয় । তিনি (আবদুল্লাহ) বলেন ৪ আমি তাকে 'করুজু’ করেছিলাম এবং পরে 
পবিত্র অবস্থায় তালাক দিয়েছিলাম । আমি (আনাস) বললাম, হায়েজ অবস্থায় আপনি যে 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৪৩ 
তালাক দিয়েছিলেন তা কি তালাক হিসাবে গণনা করেছিলেন ৪ তিনি বললেন ৪ আমার 
কি হয়েছে যে, আমি তা গণনা করবো না? আমি অক্ষম হয়ে পড়েছিলাম, না নির্বোধ 
হয়ে গিয়েছিলাম । 


Ld Ao A পাতত zce- Heh Shs Ho ASA 


FELL De SLES SS Mb ss LF (S72 


z02 7 - HSE 


NEO Hd ACA CU! 
SEALS oh Cell on IU slg aa 


ec 2 


TR Eh de LVN 


৩৫৩০ । আনাস ইবনে সিরীন থেকে বর্ণিত । তিনি আবদুল্লাহ ইবনে উমারকে (রা) 
বলতে শুনেছেন £ঃ আমি আমার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিলাম ৷ উমার (রা) নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টি জানালেন । তিনি বললেন £ তাকে 
(আবদুল্লাহ) তার স্ত্রীকে ‘রুজু’ করতে বলো । অতঃপর পবিত্র হলে তাকে তালাক দিবে। 
আনাস ইবনে সিরীন বলেন, আমি আবদুল্লাহ ইবনে উমারকে বললাম ৪ঃ আপনি আপনার 
স্ত্রীকে হায়েজ অবস্থায় যে তালাক দিয়েছিলেন তা কি হিসাবে ধরা হয়েছিলে? তিনি 
বললেন ঃ চুপ করো, তা হবেনা কেন? 


পতন 


EE ET NG 


দল cr dec orl ্‌ 4s log or Lo hos 


0 FAC Co LE EL 4 ors রড Ee vs 


লাল লা 


TE HE DCE TUE: EPEC EEE HG 
বর্ণনায় আরো আছে- আনাস ইবনে সিরীন বলেন, আমি আবদুল্লাহ ইবনে ‘উমারকে 
(রা) বললাম ঃ আপনি হায়েজ অবস্থায় প্রদত্ত তালাকও গণনা করে থাকেন? তিনি 
বললেন, কেন নয়? 

A hos coot ল০০০০৪% 
sb 0) 42 Er DEE els Libel Lee, 


sz Hoh ch Los ors $e 


RS Bs SI ELD Sb y= 2 Js els 


http://IslamiBoi.wordpress.com 


১৪৪ সহীহ মুসলিম 


colt Por elbordr 


lesb sce li sl J, FCA ioe TE 4 ad 


LY, by xy li লা, Il 


পল পল 


৩৫৩২ ৷ ইবনে তাউস থেকে তার পিতা তাউসের সূত্রে বর্ণিত । এক ব্যক্তি তার স্ত্রীকে 
হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলো। তিনি তার সম্পর্কে আবদুল্লাহ ইবনে ‘উমারের (রা) 
কাছে জিজ্ঞেস করতে শুনেছেন। আবদুল্লাহ ইবনে উমার প্রশ্নকারীকে বললেন ঃ তুমি কি 
আবদুল্লাহ ইবনে উমারকে চিন? সে বললো, হ্যা । তিনি (আবদুল্লাহ) বললেন, আবদুল্লাহ 
ইবনে উমারই তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলো । উমার (রা) নবী 
সাল্লান্পাছু্‌ আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তাকে বিষয়টি অবহিত করলেন । নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (আবদুল্লাহ ইবনে ‘উমার) স্ত্রীকে ফিরিয়ে নেয়ার 
নির্দেশ দিলেন। ইবনে তাউস বলেন, আমি আমার পিতার কাছ থেকে এর অতিরিক্ত 
কিছু শুনিনি । 


প্ 
cai 2 ec He} 2) 


Us dhe 1 3p oo 
Te- ch Lo Neos Lec chsh oct 25 "০% be ro a7 i Ass 
ni A ome ral hl da Er NN AES Eee 


a+ ces 260 


i SALE Jd STS 2; oo LX iJ Ee 
PAE) SY dls ee al Ef AEE 


LEAS 


IIB al EE AES LIE js de le dl 


P1396 ws E CATEMAS lb, ১ ৮ whe eal le 5 


sh lacs 


ea SE! ASAE TEE I Erde I 


৩৫৩৩ । আবুয্‌ যুবায়ের থেকে বর্ণিত । তিনি ‘আয্যার আযাদকৃত গোলাম আবদুর 
রহমান ইবনে 'আয়মানকে আবদুল্লাহ ইবনে ‘উমারের কাছে জিজ্ঞেস করতে শুনেছেন ঃ 
কোন ব্যক্তি তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছিলো? ‘আব্দুল্লাহ ইবনে ‘উমারকে 
আবদুর রহমান ইবনে আয়মানের এ প্রশ্ব করার সময় আবুয্‌ যুবাইর সেখানে উপস্থিত 
ছিলেন এবং তা শুনছিলেন। জবাবে তিনি (আবদুল্লাহ ইবনে উমার) বললেন ঃ রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবদুল্লাহ ইবনে উমার (রা) তার স্ত্রীকে হায়েজ 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৪৫ 


অবস্থায় তালাক দিয়েছিলেন। উমার ইবনুল খাত্তাব এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া জানতে চাইলেন । তিনি (উমার) বললেন, 
আবদুল্লাহ ইবনে ‘উমার তার স্ত্রীকে হায়েজ অবস্থায় তালাক দিয়েছে। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ “সে তার স্ত্রীকে ‘রুজু’ করবে।” অতঃপর 
আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) তার স্ত্রীকে 'রুজু’ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরো বললেন ঃ “যখন তার স্ত্রী হায়েজ থেকে পবিত্র হবে তখন সে তাকে 
তালাক দিতে পারে কিংবা ইচ্ছা করলে স্ত্রী হিসেবেও রাখতে পারে” । আবদুল্লাহ ইবনে 
‘উমার (রা) বলেন, এই কথা বলে নবী সান্পাল্াহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন মজীদের 
আয়াত পাঠ করলেন ঃ$ “হে নবী, (তুমি বলো) তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিলে 
তাদের 'ইদ্দত' পালনের জন্য তালাক দাও ৷” 


Aull ls Eri cy Ex dis S02 Ue2 


\ oer 


+ Lai oie 54 


G- Ns ox 28 


৩৫৩৪ ৷ হারুন ইবনে ‘আবদুল্লাহ, আবু ‘আসেম, ইবনে জুরাইজ, আবুয্‌ যুবায়ের 
আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে এ সূত্রেও অনুরূপ ঘটনা বর্ণনা করেছেন। 
255 ecb 236 he 20 25} eT 


dx sl érdl 2 3 Vas Es > uf ey 


#ocec ot Ir cel co 


J xls 0 0 dons EEE og 


লা লাল 


rocco sc kcel 


TLE 5s J le St, ll ১ oe 
৩৫৩৫ ৷ এ সূত্রেও হাজ্জাজ বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে । তবে এখানে 
বর্ণনার কিছুটা বাড়তি তথ্য আছে। 


অনুচ্ছেদ £ ২ 
তিন তালাক দেওয়া । 


core 2 Ao ASA v0 


RE ler Fl Leo 


Vilar rb Hp A El NE Ge al od 


http://IslamiBoi.wordpress.com 


১৪৬ সহীহ মুসলিম 


coef co. wr Bowlers Ber ac oor 


Ef 3১৮, un PCY ie এ - 4 J APF sa KIN 


_, ef A-eves Ed 


Re rd Loa il 5) Ef y oR Ja i Shh 


8 oar e exc ho occ 5 


lela leslil ab 3b) sd 


৩৫৩৬ । আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বাক্রের পুরো খেলাফতকালে এবং ‘উমারের 
খেলাফতের প্রথম দুই বছর পর্যন্ত তিন তালাককে এক তালাক হিসাবে গণ্য করা হত । 
(অর্থাৎ একসাথে তিন তালাক প্রদান করলে এক তালাক হতো) কিন্তু পরে ‘উমার 
ইবনুল খাত্তাব (রা) বললেন ঃ$ যে বিষয়ে লোকদের চিন্তাভাবনা করে কাজ করার 
অবকাশ দেয়া হয়েছিলো সে বিষয়ে তারা তাড়াহুড়ো করছে। সুতরাং আমরা যদি তা 
তাদের ওপর চাপিয়ে দেই তাহলে সে তাদের ওপর চাপাবে। এরপর তিনি এই হুকুম 
জারী করলেন। (অর্থাৎ পূর্বে যেখানে একসাথে তিন তালাক দিলে এক তালাক গণ্য 
হতো এখন তা তিন তালাক বলেই গণ্য হবে)। 


Ae A ec covet 
uz | op PSE S72 
rls hE a a oe লা EV 
তল 5 oct 


ZO HEALEY Fn EE 


Aes Ire 


EE EE EEE TE ETE ESE ESE ESTE ETE 
৪ আপনি কি জানেন যে, নবী সাল্লাল্মাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে, আবু 
. বাক্রের পুরো খেলাফতকালে এবং ‘উমারের খেলাফত যুগের প্রথম তিন বছর পর্যন্ত 
এক সাথে তিন তালাক প্রদানকে এক তালাক বলে গণ্য করা হতো? ‘আবদুল্লাহ ইবনে 
আব্বাস+রা) বললেন, হ্যা । : 


ZL or - bo Fcc FF coool co fof 


Xn er li bi ls Los (7% 


EXCAEL 5 ‘5 - 
iE 0 ELE PRE bl or SE GAR Su 


http://IslamiBoi.wordpress.com 


_ সহীহ মুসলিম ১৪৭ 


scr HoT, Ns CEASA 


Pld EES SH STE পা 


পালক লল 


sls LIE PAIK CH MXIT Kb 


e acs Bn Ar 


dS 

৩৫৩৮ ৷ তাউস থেকে বর্ণিত । আবু সাহ্বা ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) বললেন, 
‘আপনার জানা তথ্য সম্পর্কে আমাদেরকে আলোকপাত করুন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে এবং আবু বাক্রের খেলাফতকালে কি একই সময় 
দেয়া তিন তালাককে এক তালাক গণ্য করা হতো না? ইবনে ‘আব্বাস (রা) বললেন ঃ 
হ্যা, তাই ছিলো । কিন্তু ‘উমার ইবনুল খাত্তাবের (রা) খেলাফতকালে লোকেরা অনবরত 
একসাথে তিন তালাক দিতে থাকলে তিনি এর অনুমতি প্রদান করলেন। (অর্থাৎ তখন 
থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে, কেউ একসাথে স্ত্রীকে তিন তালাক প্রদান করলে তা 
তিন তালাক বলেই গণ্য করা হবে। 


টীকা ঃ ইমাম আৰু হানিফা, মালিক, শাফেঈ, আহমাদ ইবনে হাম্বল এবং জমহুরের মতে, একই সময় তিন 
তালাক দিলে তা তিন তালাক বলেই গণ্য হবে৷ শিয়া সম্প্রদায়, যাহেরী মাযহাব এবং তাউস ও ইমাম ইবনে 
তাইমিয়ার মতে একত্রে তিন তালাক দিলে তা এক তালাক বলে গণ্য হবে । উভয় মতের সমর্থনেই হাদীস 
বর্তমান রয়েছে । (এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য তাফহীমুল কুরআনে সূরা তালাকের ব্যাখ্যা দেখুন) । 


অনুচ্ছেদ £৩ 
তালাকের নিয়ত ছাড়া EE EET BES FEUER EEE YE 
করে তাহলে তার উপর কাফফারা ওয়াজিব হবে । 


ETE ads ER Le, 


AE cc ০৮ - 0 i . হণ Ae coc Tz rz 


Ace \os Zo hoa curr 
ills 5% SEALS Jb, ier ux 1 Dsl | 2 ; 5 Br 


Ee f 


i> 


৩৫৩৯ । ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । যে কেউ তার স্ত্রীকে নিজের জন্য হারাম 
বললে সে ব্যাপারে ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস বলতেন, এটা কসম বা শপথ করা 
হয়েছে। এ জন্য শপথকারীকে কাফ্‌ফারা দিতে হবে। ইবনে ‘আব্বাস (রা) বলতেন, 
“লাকাদ্‌ কানা লাকুম ফী রাসূলিল্পাহি উসওয়াতুন হাসানা- তোমাদের জন্য আল্লাহর 


http://IslamiBoi.wordpress.com 


১৪৮ সহীহ মুসলিম 


টীকা £ কোন ব্যক্তি যদি নিজের জন্য নিজের স্ত্রীকে হারাম করে নেয় অর্থাৎ স্ত্রীকে যদি বলে, তুমি আমার 
জন্য হারাম, তাহলে এর ফলাফল সম্পর্কে আলেমগণ বিভিন্ন মত পোষণ করেন । ইমাম শাফেয়ীর (রহ) 
মত হলো, এ কথা বলা দ্বারা সে যদি তালাকের নিয়ত করে থাকে তাহলে তালাক হয়ে যাবে, যদি যিহারের 
নিয়ত করে থাকে তাহলে যিহার হবে, আর যদি এরূপ নিয়ত করে থাকে যে, তালাক ছাড়াই সে তার জন্য 
হারাম হয়ে যাবে তাহলে আপত্তিকর কথা বলার কারণে তাকে কসমের কাফ্‌ফারা আদায় করতে হবে । কিন্তু 
তা কসম বলে গণ্য হবে না ৷ কিন্তু যদি কোন নিয়ত না করে থাকে তাহলে তা বেহুদা ও অনর্থক কথা বলে 
বিবেচিত হবে। 


04 cor 8 - ac BL AF orc oe to ror 
J. ul is Ua spt Lz 
> 255200 % ox Pec “দ্‌ cr of Zr -0 ca BF 
Jl > ser b> ale HMM Lol 1d 2) ) Ed 


Sac cdcot No Tg CS 


Loi 0 HALAL sot le 


৩৫৪০ । সাঈদ ইবনে যুবায়ের থেকে বর্ণিত । তিনি ইবনে ‘আব্বাসকে বলতে শুনেছেন, 
স্বামী যখন স্ত্রীকে তার ওপর হারাম করে নেয় (অর্থাৎ বলে যে, তুমি আমার জন্য 
হারাম) তখন তা শপথ বা কসম বলে গণ্য হয়। এ জন্য তাকে কাফ্্‌ফারা আদায় করতে 
হবে । একথা বলে ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) এ আয়াত পাঠ করলেন ঃ “লাকাদ্‌ 
কানা লাকুম ফী রাসূলিল্পাহি উস্ওয়াতুন হাসানা তোমাদের জন্য আল্লাহর রাসূলের 
জীবনে অনুসরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে।” 

a 
2 et sch 0 0oc3 - Acs eeaf ox 2 hes EEE 1 Se ল 
ed 5৮5784 ০ 22 এল তত Stade 


৩১ LD eS i “ke J sls £5 


Boe scr HN, 


sd [eo El CE JLB ob LOS IEICE UL 


» ehcec 


FIGIDBIG CU FS a < HIE nid 


$ er লজ Ed) ec Fe or 


AIL ALIS ssl bom Si i Se Jee 


Ed 


a 


- Ace 


i ba52, ESE EW sb LE, 5) 


Ed Ed পপ 


পীন 


Ld 


uc 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৪৯ 


৩৫৪১ ‘উবায়েদ ইবনে ‘উমায়ের থেকে বর্ণিত । তিনি ‘আয়েশাকে (রা) বলতে শুনেছেন 
£ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যয়নাব বিনতে জাহাশের কাছে অবস্থান করতেন 
এবং তীর ঘরে মধু পান করতেন । আয়েশা (রা) বলেন £ঃ আমি এবং হাফসা (রা) উভয়ে 
এই মর্মে একমত হলাম যে, আমাদের মধ্যে যার কাছেই নবী সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম আসবেন সে তাকে বলবে, আপনার নিকট থেকে আমি মাগাফিরের গন্ধ 
পাচ্ছি- আপনি মাগাফির খেয়েছেন? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 
কোন একজনের কাছে গেলে তিনি তাকে এঁ কথা বললেন। তখন নবী সাল্লাল্লাহ্‌ 
আলাইহি ওয়াসাল্লাম বললেন $ না, আমি মাগাফির খাইনি বরং আমি যয়নাব বিনতে 
জাহাশের ঘরে মধু পান করেছি । যাই হোক, আর কোন দিন আমি মধু পান করবো না। 
(এ কথা বলে নবী সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম কসম করলে) এই আয়াত নাযিল 
হলো ৪ 

“(হে নবী,) আল্লাহ তা'আলা যা আপনার জন্য হালাল করেছেন আপনার স্ত্রীদের সন্তোষ 
লাভ করতে তা নিজের জন্য আপনি কেন হারাম করে নিয়েছেন? আল্লাহ ক্ষমাশীল ও 
মেহেরবান । আল্লাহ তোমাদের নিজেদের কসমের বাধ্যবাধকতা হতে বাচার পন্থা নিদিষ্ট 
করে দিয়েছেন। আল্লাহই তোমাদের মাওলা, অভিভাবক, আর তিনি সর্ব পরিজ্ঞাত ও 
কৌশলময় জ্ঞানী । নবী যখন একটি কথা তার এক স্ত্রীর কাছে অতি সংগোপনে বললেন, 
পরে সে এ গোপন কথা প্রকাশ করেছিলো। আর আল্লাহ তাআলা এই (গোপন কথা 
প্রকাশ করে দেওয়ার) বিষয়টি তাকে জানিয়ে দিলেন। তখন নবী এই বিষয়ে তার স্ত্রীকে 
কতকটা সর্তক করে দিয়েছিলেন আর কতকটা কথা ছেড়ে দিয়েছিলেন। পরে তিনি 
(নবী) যখন তাকে (স্ত্রীকে) এই (গোপন কথা প্রকাশ করে দেওয়ার) বিষয়টি বললেন, 
তখন নবীর সেই স্ত্রী জিজ্ঞেস করল, কে আপনাকে এ বিষয়টি বলে দিলো? তিনি বললেন 
৪ আমাকে এমন এক সত্তা বিষয়টি জানিয়ে দিয়েছেন যিনি সর্ব বিষয়ে পরিজ্ঞাত এবং সব 
bie BV HL SULA SAA (তাহলে তোমাদের 
জন্য তা উত্তম) । কারণ, তোমাদের দিল সঠিক ও নির্ভুল পথ থেকে সরে গেছে।”- এই 
Ser GFE CSOD ER ETL 
আসররান নাবিয়ু ইলা বা‘দি আযওয়াষিহি হাদীসা অর্থাৎ নবী যখন তার স্ত্রীর কাছে 
গোপনে একটি কথা বললেন”- কথাটি তার কথা ‘বাল্‌ শারিবতু আসালান’ ‘বরং আমি 
তো মধু পান করেছি’- কথাটি সম্পর্কে নাযিল হয়েছে। 


oe ols. e226 


sr DUE dl ie 00 Mu af ns oe 


ES Fd 


LE EE oe else be 4 yo NES 2 ul EET 


http://islamiBoi.wordpress.com 


১৫০ সহীহ মুসলিম 


i ik FS on FRANK 


, 
e coc Soest 


Ly oe AUDI My i L551 


পপ 


2 Loc \ac C5} oh, sco cz ec AM, - 
LIES 4, ঠি LY ES ERS oie 


FES oA coer EA) PAS 


alt 4 J TE Fab PHBE BIBL 


2 3 - 0 


Fl Js 5 Edin C TIAA YS als 5 


JJ EE Ene A Ls 


1 
ir dr “পপ rr iete Fer eccetr 


Ht Hs ie SY a y 4) yd i 5 


পল Ed 


LEA Ace ox 


SJ JIE Ee | ald < | 4 Pe 4 FUG SW ES) 


UES ENE IM LLE ENGI 


ib EO > EY; J IIL iio Ne ese oll ‘dp J el + 


পল পলস 


Re ঁ,. dbs Bb Si LOY dl খু 4 sel 


পল সপ 


e to Te = tue cor 


YY Ui ely ) Sel : ca 3 Co 


EAE AE 


1 


৩৫৪২। আয়েশা (রা) eT SE CEA 
ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু পছন্দ করতেন । আসরের নামাযের পর তিনি সব স্ত্রীর কাছে. 
যেতেন এবং তাদের নিকটবর্তী হতেন একদিন তিনি হাফসার কাছে গেলেন এবং তিনি 
স্বাভাবিকভাবে যতক্ষণ অবস্থান করেন তার চেয়ে বেশী সময় অবস্থান করলেন। আমি 
তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম । জবাবে আমাকে বলা হলো, হাফসার গোত্রের কোন 
এক মহিলা তার জন্য এক পাত্র মধু উপহার পাঠিয়েছে। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে সেই মধুর শরবত পান করিয়েছেন। আমি মনে মনে সিদ্ধান্ত 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৫১ 


নিলাম এ ব্যাপারে আমি একটি ফন্দি খাটাবো ৷ বিষয়টি আমি সাওদার (রা) কাছে 
বললাম ৷ তাকে শিখিয়ে দিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার 
কাছে গেলে নিশ্চয় তোমার নিকটবর্তী হবেন । তখন তাকে জিজ্ঞেস করবে, হে আল্লাহর 
রাসূল আপনি কি মাগাফির খেয়েছেন? জবাবে হয়ত তিনি বলবেন ঃ না, আমি মাগাফির 
খাইনি। তখন তাকে বলবে, তাহলে এই গন্ধ পাচ্ছি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছ থেকে কেউ দুর্গন্ধ অনুভব করুক তা তিনি আদৌ পছন্দ করতেন না। 
জবাবে তিনি তোমাকে বলবেন $ হাফসা (রা) আমাকে মধুর শরবত পান করিয়েছে। 
তখন তুমি বলবে ঃ হয়তো মৌমাছি ‘উরফুত অর্থাৎ মাগাফিরের ফুল থেকে মধু সংগ্রহ 
EE AT AES ROU CT AN RS 
তাঁকে এ কথাই বলবে। 


অতঃপর যখন নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম সাওদার কাছে গেলেন, ‘আয়েশা বর্ণনা 
করেছেন, সাওদা বলেন ঃ সেই মহান সত্তার শপথ যিনি ছাড়া আর কোন ইলাহ নাই! হে 
আয়েশা, তুমি আমাকে যা শিখিয়ে দিয়েছিলে আমি প্রায় বাইরে গিয়েই রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে কথা বলতে উদ্যত হয়েছিলাম । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দরজার কাছে ছিলেন। আর তোমার ভয়েই এভাবে 
তাড়াহুড়া করে কথাটি বলার চেষ্টা করেছিলাম । অতঃপর রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার কাছে গেলেন তিনি বললেন, আল্লাহর রাসূল, আপনি কি মাগাফির 
খেয়েছেন? তিনি বললেন ঃ না । সাওদা (রা) বললেন ঃ তাহলে এই দুর্গন্ধটা কিসের? 
নবী সাল্লাল্লাহু আল্লাইহি ওয়াসান্পাম বললেন $ হাফসা আমাকে মধুর শরবত পান 
করিয়েছেন। একথা শুনে সাওদা (রা) বললেন, মৌমাছি ‘উরফুত বা মাগাফিরের ফুল 
থেকে মধু সংগ্রহ করেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার 
(আয়েশা) কাছে আসলেন আমিও তাকে এঁ কথাই বললাম । পরে তিনি সাফিয়ার কাছে 
গেলে সাফিয়াও তীকে এঁ কথা বললো। 


পরবর্তী সময়ে আবার তিনি হাফসার কাছে গেলে হাফসা বললেন ঃ হে আল্লাহর রাসূল, 
আমি কি আপনাকে এঁ জিনিস (মধুর শরবত) পান করাবো? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ£ না, আমার আর তাতে প্রয়োজন নেই । আয়েশা (রা) 
বর্ণনা করেছেন £ সাওদা (রা) বলতে থাকলো, সুবহানাল্লাহ ! আল্লাহর শপথ, আমরা 
তার জন্য তা হারাম করে দিলাম । (অর্থাৎ আমাদের ফন্দির কারণে তিনি মধুর শরবত 
পান করা ছেড়ে দিলেন ।) আয়েশা (রা) বলেন, আমি তখন সাওদাকে বললাম ঃ চুপ 
করো। ‘আৰু ইসহাক ইবরাহীম হাসান ইবনে বিশরের মাধ্যমে আবু উসামার মাধ্যমে 
এই হাদীসটি হুবহু বৰ্ণনা করেছেন। 


http://lslamiBoi.wordpress.com 


১৫২ সহীহ মুসলিম 


of set EN - fe Jor} বদ 


Nei pats Pr oC Jae HM ESTES 


৬৫৪৩,/সওযাই ইরাদ লাঙিদ ভারী ইবনে বির, ও দিলাম হর ভরলার মাৱত 
একই সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ £ ৪ 
বাস্তবিকই তালাক দেয়ার নিয়াত না করে স্ত্রীর কাছে তালাক দেয়ার অভিমত 


bh baat 0 MEENA Vd salt 


eer Je AGG eo- }6 গ্_ চ 
es - - cto} R --০$ oc 2 }0- corel Jeg 


CO SEA IITA 4 kdl, 


PAA 
ল্য er LAR Paw ec Herre 


EH SALI AL REIL LANES T 
SESS PANS Si EA) JE U3 a 


পলা পা 


EEL “| 6 I asl iss PET 


shez eo না পাল লাতপ cot 


SAIS Gs Ae 3 IY DN Jo E yd) LVI 
Acs ceois cD 3 Leth 


AU Ss ১ fe RE ১ Eg ১ Jon el es 


% x) J Re ES FE ss lil & ৰ Li Ld 


পপ পপ 


Ar, পতল ত ত 


li 4 jd J ES Lr a i, ss 


৩৫৪৪ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে তার স্ত্রীদের এখতিয়ার দেয়ার (আল্লাহ, তার রাসূল ও আখেরাতের 
জীবনকে অগ্রাধিকার দেয়া কিংবা দুনিয়ার ভোগ সামগ্রী গহণ করে রাসূলের নিকট থেকে 
বিদায় নেয়ার) নির্দেশ দেয়া হল, তখন তিনি প্রথমে আমার কাছে এসে বললেন £ঃ আমি 
তোমাকে একটি কথা বলতে যাচ্ছি। তোমার পিতা-মাতার সাথে পরামর্শ ছাড়া এ 
ব্যাপারে কোন সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করো না । ‘আয়েশা (রা) বলেন ৪ অথচ নবী 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আমার পিতা-মাতা আমাকে তার নিকট থেকে 
বিচ্ছিন্ন হওয়ার আদেশ বা পরামর্শ কখনো দেবেন না । এ কথা বলার পর তিনি বললেন $ 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৫৩ 


আল্লাহ তা'আলা বলেন £ “হে নবী, তুমি তোমার স্ত্রীদের বলো ৪ যদি দুনিয়ার জীবন 
এবং তার সৌন্দর্য ও চাকচিক্য তোমাদের কাম্য হয়ে থাকে তাহলে এসো আমি 
তোমাদেরকে তা দিয়ে ভালভাবে বিদায় করে দিই । আর যদি তোমরা আল্লাহ, তীর 
রাসূল ও আখেরাতের জীবন পেতে চাও তাহলে তোমাদের মধ্যে যারা ‘মুহসিনা’ বা 
সৎকর্মশীলা, তাদের জন্য আল্লাহ তা'আলা বিরাট পুরস্কার নির্দিষ্ট করে রেখেছেন” । (সূরা 
আহযাব £ঃ আয়াত ৪ ২৮-২৯) | 

‘আয়েশা (রা) বলেন ৪ আয়াত শুনে আমি বললাম ঃ এর মধ্যে আবার কোন্‌ বিষয় 
সম্পর্কে আমার পিতা-মাতার সাথে পরামর্শ করবো? আমি তো আল্লাহ, তীর রাসূল ও 
আখেরাতের জীবনকেই চাই । আয়েশা (রা) বলেন ৪ এ ব্যাপারে আমি যে রূপ করলাম 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের অন্য সব স্ত্রীও তাই করলেন। 


cue cert s He). AL cc} hho} 


Hid foe Fe ale Bor os Er Lio 


ও পপ পা লা ccc 


elias cb 5 |") ্ 3 Sk] Ew er ke 4 J dd Hi 


EE Foz rx 


Ea st TEC & ৩০ ( nD csFs 00 A] EE 


SRA HE 


nt i TIES I SN “Es i] Lo “l La dl J 3 

iF 
৩৫৪৫ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, “হে নবী, তোমাকে এই এখতিয়ার 
দেয়া হচ্ছে যে, তোমার স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা দূরে সরিয়ে রাখো আর যাকে চাও 
নিজের কাছে রাখো”- এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তীর কোন স্ত্রীর পালার দিন আমাদের কাছে অনুমতি চাইতেন ৷ মু‘আয 
আয়েশাকে জিজ্ঞেস করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে: 
অনুমতি চাইলে আপনি কি বলতেন? আয়েশা (রা) বলেন, আমি বলতাম ঃ এটা যদি 
আমার এখতিয়ারভুক্ত ব্যাপারে হতো তাহলে আমার নিজেকে বাদ দিয়ে অন্য কাউকে 
অগ্রাধিকার দিতাম না। 


ver 0 #02 caret Fe Fe 


১) lie : coe ld ul abe Yd tos 


৩৫৪৬ ৷ হাসান ইবনে ‘ঈসা, ইবনুল মুবারক, ‘আসেমের মাধ্যমে এই সনদে উপরের 
হাদীসের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


N 


http://IslamiBoi.wordpress.com 
১৫৪ সহীহ মুসলিম 
PE EE ce 4 cer 
ss EE Jl is ed su 


oar 2s RIE পর্ডঠ ০০ 


bs b — - “le dll Or FL SEI G0 


৩৫৪৭ ৷ মাসরূক থেকে বর্ণিত ৷ তিনি বলেন, আয়েশা (রা) বলেছেন ঃ রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের (তার সাথে থাকা বা না থাকার) এখতিয়ার 
প্রদান করেছিলেন। কিন্তু আমরা এই এখতিয়ার প্রদানকে তালাক হিসেবে গণ্য করিনি। 


of Al oc 248 


Fl Ee sll rr & Gs Ll EOS 


Ed Pd 


8% er Boor Aoeoc ec £2 87 


Ss law HEE ol i, sl ET > JUL NE ds ী 


[Tedd 


8 YY os 5 “ke NSE PILAR i, 


৩৫৪৮ ৷ মাসরূক থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আমার স্ত্রীকে একবার, একশ’বার 
কিংবা এক হাজার বার এখতিয়ার দিতেও পরোয়া করি না- যদি সে আমাকেই পছন্দ 
করে। আমি আয়েশাকে (রা) এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন £$ “রাসূলুল্লাহ্‌ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের এখতিয়ার দিয়েছিলো তাই বলে কি তা 
তালাক হয়ে গিয়েছিলো?” 


sec 20g PAE 2-0 ই 20 #2 Ed aL Ao As} 


os Ce BPG HS ত ০c ac 


0) es EH Ee cr Ss 


৩৫৪৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার 
CE ATTEN TT 


lS SFE orl or 2% sR nl OE. 
eco Ass oe 


Lidl r ci LLL LMAL IY 


SEAL 
৩৫৫০ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের (তার স্ত্রীদের) এখতিয়ার দিয়েছিলেন। আমরা সেটি গ্রহণও 
করেছিলাম । কিন্তু তা তালাক বলে গণ্য করা হয়নি । 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৫৫ 


ech Bo ccoc ££ 20 oz MH coc Be ocx 


Als dl Parl sh Sr 


| Ee Fn A FL E> FIG Ee 


নূন EEE এলত 


CSE Lb ~~ - “Je ENS NE < rs 


৩৫৫১ ৷ ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমাদের এখতিয়ার দিয়েছিলেন এবং আমরা তা গ্রহণ করেছিলাম ৷ কিন্তু 
(এই এখতিয়ার গ্রহণকে) তিনি কিছুই গণ্য করেননি । 


- ce ec Folio cocci rs ro 2 ENE PE zs #4 ll 
ell 2 AN be 55 adsl bar Safad 2 Gos 
KAO sf sie cee 


4 Le LPS 2 I Co SP 69 LEE SS 3S 


লালা পাল 


UR PEE EAE RETEST NOE EE EO 
LP calor ch Hho hor cord oz Ao that 


Ele i f3 ৬. bls Tass A 2S S77 


পপ পতিত ৰন fh ৰত 


3 He 5 eB FES Fer JI dl as once 


পপ 


--$-০ - ALA cool 54 


wil LIAS NSH IHL 


পল ৰব 


chs 8 


IN IE Lu, Ex Fe U৮ Lode sl = ৩৯% 


eos rz EAN 


Lis EEF LIIEL EH LAG: 


SA Loos or Pe N32 8c Ns tec icdh Hoover eh crs 


Jy dss 4 bind ee Ls 2 ll nas dia) 


EEL AGE GL EE A LE 
LN, ET AEE SMES Li Fl NEE EA { 


ures on 5 2 oo ie 0 i EE rl bl a de 


ন ৪-০ * "ৰ ৪% 


পলাল 


" http://islamiBoi.wordpress.com 


১৫৬ সহীহ মুসলিম 


$22, 2 2 Bence 


FNS UE AIL I BW IEL ls a3 Sb he 


oe 
Ed ad 


পঞ্জী RA 


SE JEJE a CEA ETE EE 


of ox 4 LEA Lo AN 


EM Ea EO WE £23) KE EE BE LOE wl dl Jools 


J; tt Ll or Ee Hl ad 


Ed Ed Ed 


2A sic cor oN wicc3 

re Sm 3 as 
৩৫৫৩ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবু বাক্র (রা) 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন ।' 
আৰু বাক্র (রা) দেখলেন, লোকজন তার বাড়ীর দরজায় বসে আছে। তাদের কাউকে 
প্রবেশ করার অনুমতি প্রদান করা হয়নি । রাবী বলেন, আবু বাক্রকে (রা) অনুমতি দেয়া 
হলে তিনি ভিতরে প্রবেশ করলেন । এরপর ‘উমার (রা) এসে প্রবেশের অনুমতি চাইলে 
তাকেও অনুমতি দেয়া হলো তিনি ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর তার চারদিকে তার স্ত্রীগণ ভারাক্রান্ত মনে 
চুপচাপ বসে আছেন । হাদীস বর্ণনাকারী সাহাবা জাবির ইবনে রাবী বলেন, ‘উমার (রা) 
মনে মনে বললেন £ঃ আমি এমন একটি কথা বলব যা দিয়ে নবী সাল্লাল্লাহু আল্লাইহি 
ওয়াসাল্লামকে হাসাতে পারি। তাই তিনি বললেন £ হে আল্লাহর রাসূল, যদি আপনি 
দেখতেন, খাদিজার কন্যা (আমার স্ত্রী) আমার কাছে ভরণ-পোষণ চাচ্ছে । আমি উঠে 
গিয়ে তার গলা টিপে ধরতাম। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
হেসে বললেন ঃ তারা কিভাবে আমাকে চারদিকে ঘিরে ধরে খরচপত্র দাবী করছে তাতো 
দেখতেই পাচ্ছো । অতএব আবু বাক্র (রা) আয়েশার গলা টিপে ধরার জন্য তার দিকে 
অগ্রসর হলেন। আর উমার (রা) হাফসার গলা টিপে ধরার জন্য তার দিকে অগ্রসর 
হলেন। তারা উভয়ে বলছিলেন £ তোমরা রাসূলুল্লাহ সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে এমন জিনিস দাবী করছো যা তার কাছে নেই । তখন তারা (আয়েশা ও হাফসা) 
বললেন ঃ আল্লাহর কসম! আমরা কখনো রসুূলুল্লাহু সাল্রান্লাহ আলাইহি ওয়াসাল্লামের 
কাছে এমন জিনিস চাইবো না, যা তার সাধ্যের বাইরে । এই ঘটনার পর নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম একমাস কিংবা উনত্রিশ দিন পর্যন্ত তার স্ত্রীদের থেকে আলাদা 
থাকলেন । এরপর তার প্রতি আয়াত নাযিল হলো £ঃ 


“হে নবী, তোমার স্ত্রীদেরকে বলো, তোমরা যদি দুনিয়া এবং এর চাকচিক্য ও 
ভোগ-সামগ্ৰরী চাও তাহলে এসো আমি তোমাদের তা দিয়ে ভালভাবে বিদায় করে দিই । 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৫৭ 
আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল ও আখেরাতের জীবন পেতে চাও তাহলে 
তোমাদের মধ্যে যারা মুহসিনা বা সৎকর্মশীলা তাদের জন্য আল্লাহ তাআলা বড় পুরস্কার 
নির্দিষ্ট করে রেখে দিয়েছেন” (সূরা আহযাব £ঃ আয়াত ২৮, ২৯) । 

আয়াত নাযিল হওয়ার পর রসূলুল্লাহু সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ‘আয়েশার 
(রা) নিকট থেকে এর হুকুম তামিল করা শুরু করলেন। তিনি ‘আয়েশাকে বললেন, হে 
‘আয়েশা, আমি তোমার কাছে একটি বিষয় ভেবে দেখার জন্য পেশ করছি। আমি চাই 
তুমি তোমার পিতা-মাতার সাথে পরামর্শ না করে এ ব্যাপারে তাড়াহুড়া করবে না। 
“আয়েশা (রা) বললেন ঃ হে আল্লাহর রাসূল বিষয়টি কী? তখন নবী সাল্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম উল্লিখিত আয়াত পাঠ করে শুনালেন। ‘আয়েশা (রা) বললেন £ঃ আমি কি 
আপনার (সাথে থাকা বা না থাকার) ব্যাপারে আমার পিতা-মাতার সাথে পরামর্শ 
করবো? বরং আমি আল্লাহকে, তাঁর রাসূল এবং আখেরাতের জীবনকেই অগ্রাধিকার 
দিচ্ছি। আর আমি আপনাকে একটি বিষয়ে অনুরোধ করবো যে, আমি যা বললাম, তা 
আপনার অন্য কোন স্ত্রীকে জানাবেন না । রাসুলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ঃ “তাদের (স্ত্রীদের).মধ্যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বসে তাহলে তাকে 
আমি অবশ্যই বলবো। কেননা ঃ মহান আল্লাহ আমাকে কঠোর ও কঠিন হৃদয় করে 
পাঠাননি বরং সহজভাবে শিক্ষাদানকারী হিসেবে পাঠিয়েছেন” 

oc EAGT 0 Lattice 222, rs Ee ocx fo Ho. 2 

D HEE Pe MH Edie 


ত nt #0 id 


পপ 


AEE re Ay oh sl ss 


Fodor 0-02 0% Lo- r Hoar cor oar MG Been ao 


OAS JE ed I % HDL Jo Mh 


ললন গন 


EE TNE ELE EE 


পলা লাল পল পল 


J dle io lb JL i el ১ SES Et 


LIAL FEA ar 


3 dul HLL aii Fok 


2 odor ocr # PES A 


JE dd Ido 1d, bedi 


Act 7 oh, Ao J. Lior eco Na ss PL 


Jol Ul EFC LL Ld NG, 


১৫৮ সহীহ্‌ মুসলি http://IslamiBoi.wordpress.com 


occ 4 P) 


Ed 


os a EA Td 


IE Sl EA 


ecco o-co Ass 


ie J SELL, Les Ee oe dl Bd eS Ci 
sl bd) Bei 


Sd ELE LAs FSS 


yop cs sks lls be BABI 

EASES TA oc Ms zr 
MEAG LRP PEALE dl je 
c-22 2 o%i 22 গত ০০ ০৮ Cd 2 Na cores 
ze 1723 FEES 0 BCL NES NEEL PO 
pa ae oc Ass fz, $08 2 occ 


3 2 dja J Jeo SAILR I ios . 


85 eo 2 ed fe 3 occ ESSA 


0 ae 3), bk LL INA i Fes 


A SMV EY LAH Sen BES 


J se a J 3 El i le লা Sb is La 


4 Ed TAA 


IE 7 oc 


Ie A, et 3 ET 2 5 El bs El ls Vi sis 


EES ol LG OEY 5s os le al fof EA oy 


94 5 রর Sl - EE ds £5 GEG 


ce As 3g GhT rr cA Aobs oc rc0 


Id RAE CS. Ll Md ডা dds TEAS 


Ao coz eer 


SAIL Be 3 5 Hy Js hu) cS, 


FET EERE CTE OBSAN) সহীহ মুসলিম ১৫৯ 


8 coors As cok Hecce ESS 


যে চহ Es Jl dda hel ENS Lol Sd Hala I 


cee or we -efh, of of GILT. eo - ৮2৮23) 2 


HILLY Ee CN SIE Ye ato 04d) 


3 LESS তত ০ ত Dec 


JE abd Ei I HLA ENE) 


পল জন প্লান 


4 LPR CAT fe 4 i sd EE LA JA 2, A 


লা লালা 


coe 232 St Bea 2 0 EAA oe FE 

Ie sh UI only li J) SREY LN I 

Lo TG ie ll Pst Jl fe 5s Lo He dlls Gb 

ES Lae coors ৰল EE ON a. 322. $0 5 e- 

' +l 2 U6 3 Sos ডসও থও ৩ তেলী ৫ এস 4০৭) + 
2 2 2 oo 25 3h eccr Mecc ct ce ocaflo, PETE 


ণ Ee PAE odd 5; চি 3 vd 


প্ত ach 2e0tr 2 ce MIT 
eA dd dos LDN de ৰ is lle 


পপ পল 


EAI EE EE ST Ady v৮ Le PEARS As 


Ao ofc প্ৰ ০/০ ০০০ 0 


s 2c ot 
oda ee J dl a sl i 


eF - EN oe He 2 o-er 


> A 2 SIG ON Ob LET SG 4h 


৩৫৫৪ । ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘উমার ইবনুল 
খাত্তাব (রা) আমার কাছে বর্ণনা করেছেন যে, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যে 
সময় তার স্ত্রীদের নিকট থেকে দূরে সরে ছিলেন সেই সময় আমি একদিন মসজিদে 
প্রবেশ করলাম ৷ দেখতে পেলাম লোকজন সবাই ভারাক্রান্ত মনে নুড়ি পাথর নাড়াচাড়া 
করছে। তারা বলাবলি করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের 
তালাক দিয়েছেন । এটি ছিল পর্দার হুকুম নাযিল হওয়ার পূর্বের ঘটনা ৷ উমার (রা) 
বলেন, আমি মনে মনে বললাম, সেদিনের অবস্থা আমি অবশ্যই জানাবো । তাই আমি 
‘আয়েশার কাছে গিয়ে বললাম, হে আবু বাক্রের কন্যা, তোমাদের আচরণ কি এতদূর 
সীমা অতিক্ৰম করেছে যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ? 


http://IslamiBoi.wordpress.com 


১৬০ সহীহ মুসলিম 


এ কথা শুনে ‘আয়েশা আমাকে বললো ঃ হে খাত্তাবের পুত্র, আমার কাছে আপনার বা 
আপনার কাছে আমার কি প্রয়োজন? নিজের দোষ-ক্রুটি দেখে তা সংশোধন করা 
আপনার কর্তব্য (অর্থাৎ নিজের কন্যা হাফসার খবর নিন। সেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের সাথে একই আচরণ করছে।) উমার (রা) বলেন, এরপর আমি 
নিজ কন্যা হাফসার কাছে গিয়ে তাকে বললাম ঃ হে হাফসা, তোমার আচরণ এতদূর 
সীমালংঘন করেছে যে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছ? 
আল্লাহর শপথ! আমি জানতে পেরেছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তোমাকে মোটেই পছন্দ করেন না। আমি না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তোমাকে তালাক দিয়ে দিতেন। এ কথা শুনে হাফসা খুব করে কাদলো। 
এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম £ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কোথায় আছেন! সে বললো, তিনি এখন চিলেকোঠায় আছেন। 

আমি সেখানে যাওয়ার জন্য বের হলাম । কিন্তু দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের খাদেম রাবাহ একটি কাষ্ঠখণ্ডের উপর দুই পা ঝুলিয়ে দরজার চৌকাঠে 
বসে আছে। এটি ছিল খেজুরের একটি মরা শাখা যার উপর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতেন এবং নীচে নামতেন। আমি রাবাহকে ডাকলাম, হে 
রাবাহ, আমার জন্য অনুমতি চাও । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে যাবো । রাবাহ কক্ষের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো কিন্তু কিছুই 
বললো না। আমি পুনরায় ডেকে বললাম ঃ হে রাবাহ, আমার জন্য অনুমতি চাও । আমি 
রাসূলুল্লাহ ‘সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই । (এ কথা শুনে) রাবাহ 
একবার কক্ষটির দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো, কিন্তু কিছুই বললো 
না। তখন আমি উচ্চস্বরে ডেকে বললাম, হে রাবাহ, আমার জন্য অনুমতি চাও। আমি 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে চাই । কেননা, আমার মনে হয় 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করে নিয়েছেন যে, আমি হাফসার 
কারণে তার কাছে এসেছি আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
ফেলব (হত্যা করব) । আমি উচ্চস্বরে কথা বললাম । তখন সে (রাবাহ) আমাকে (সিড়ি 
বেয়ে) উপরে উঠার জন্য ইশারা করলো । আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম । তখন তিনি একখানা চাটাইয়ের উপর শায়িত 
ছিলেন। আমি তীর কাছে গিয়ে বসলাম । তিনি তখন তার বস্তরখানা টেনে উপরে 
তুললেন। সেই সময় তার আর কোন কাপড় ছিল না । দেখলাম তার পাজরে চাটাইয়ের 
দাগ লেগে গেছে। আমি দৃষ্টি তুলে তার খাদ্যদ্বব্যের পাত্র দেখলাম । তাতে প্রায় এক ছা* 
মাত্র যব ছিলো। আর কক্ষের এক কোনায় বাবলা জাতীয় গাছের কিছু পাতা (যা দ্বারা 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৬১ 


চামড়া পাকা করা হতো) পড়ে ছিলো। আর একটি আধা পাকা চামড়া এক জায়গায় 
লটকানো ছিলো । ‘উমার (রা) বলেন, এই অবস্থা দেখে আমার চোখদুটি অশ্রু-সজল 
হয়ে উঠলো'। তা দেখে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে খাত্তাবের পুত্র তোমার 
কান্নার কারণ কী? আমি বললাম £ হে আল্লাহর নবী! আমি কাদবো না কেন? দেখতি 
পাচ্ছি আপনার পীজরে চাটাইয়ের দাগ বসে গেছে। আর আপনার খাদ্যদ্বব্যের পাত্রে যা 
দেখলাম তা তো দেখলামই (এই হলো আপনার অবস্থা) । ওদিকে কায়সার (রোম 
সম্রাট) ও কিসরা (পারস্য সম্রাটের উপাধি) ফলমূল ও নদী-নালার মধ্যে থেকে আরামে 
জীবন যাপন করছে। আর আপনি আল্লাহর রাসূল ও তীর মনোনীত পয়গাম্বর হওয়ার 
পরও আপনার খাদ্য ভাণ্ডার যা দেখলাম- তা এই । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন $ হে খাত্তাবের পুত্র, তুমি কি এ ব্যবস্থায় সন্তুষ্ট নও যে, আমাদের 
. জন্য আখেরাতের সুখ-স্বাচ্ছন্দ্য নির্দিষ্ট থাকুক আর তাদের জন্য দুনিয়া? আমি বললাম, 
স্ঘা। 

উমার (রা) বলেন, আমি যখন প্রবেশ করেছিলাম তখন তীর চেহারায় রাগের ছাপ স্পষ্ট 
দেখতে পাচ্ছিলাম । আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনার স্ত্রীদের পক্ষ থেকে 
আপনি অসুবিধায় পড়েছেন? আপনি তাদের তালাক দিয়ে থাকলে মহান আল্লাহ আপনার 
সাথে আছেন এবং তার ফেরেশতাকুল, জিবরাঈল, মিকাইল, আমি (‘উমার), আবু বাক্র 
এবং সমস্ত ঈমানদারগণও আপনার সাথে আছে। (তিনি বলেন) আমি আল্লাহর 
তা'আলার প্রশংসা করি। আমি যখনই কোন কথা বলেছি আর আল্লাহ তা'আলা তা 
সমর্থন করবেন বলে আশা করেছি তখন অধিকাংশ ক্ষেত্রেই আল্লাহ তা'আলা তা সমর্থন 
করেছেন। তাই এর (আমার এই কথা বলার) পরে “এখতিয়ার প্রদান” সম্পর্কিত 
আয়াত নাযিল হলো ঃ 

অসম্ভব নয় যে, তিনি যদি তোমাদের সব কয়জনকে তালাক দিয়ে দেন, তাহলে আল্লাহ্‌ 
তোমাদের পরিবর্তে তাকে এমন সব স্ত্রী দেবেন যারা তোমাদের চেয়ে উত্তম হবে । তারা 
বিধবা হোক বা কুমারী- তারা হবে সত্যিকার মুসলমান, ঈমানদার, আনুগত্যশীল, 
তওবাকারিণী, ইবাদতকারিণী এবং রোযাদার। আর যদি নবীর মোকাবিলায় তোমরা 
সংবদ্ধ হও, তাহলে জেনে রাখ আল্লাহ তার প্রভু । তারপর জিবরাঈল ও সমস্ত ঈমানদার 
লোক, সব ফেরেশতা তার সংগী ও সাহায্যকারী । 

- “আয়েশা বিনতে আবু বাক্র (রা) ও হাফসা বিনতে ‘উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের অপরাপর স্ত্রীদের ওপর বিজয়ী হয়েছিলেন (খোরপোষের দাবীতে তাদের 
সংঘবদ্ধ করেছিলেন) । ‘উমার (রা) বলেন, আমি বললাম ঃ হে আল্লাহ্‌র রাসূল, আপনি 
" কি তাদের তালাক দিয়েছেন? তিনি বললেন, না। আমি বললাম £ হে আল্লাহর রাসূল! 
. আমি মসজিদে প্রবেশ করছিলাম ।'তখন দেখলাম মুসলমানরা ভারাক্রান্ত মনে নুড়ি 


২১ — 


http://IslamiBoi.wordpress.com 


১৬২ সহীহ মুসলিম 


পাথর নাড়াচাড়া করছে আর বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 
স্ত্রীদের তালাক দিয়ে দিয়েছেন। আমি কি নীচে গিয়ে তাদের বলব যে, রাসূলুল্লাহ 
সান্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালাক দেন নি? তিনি বললেন ৪ হ্যা, যদি 
তুমি চাও । আমি এভাবে তার সাথে কথা বলতে থাকলাম ৷ অবশেষে তার চেহারা থেকে 
রাগের ছাপ দূরীভূত হলো । তিনি তখন সামনের দাত বের করে হেসে ফেললেন । তিনি 
ছিলেন সর্বোত্তম দাত বিশিষ্ট ব্যক্তি । 

এরপর নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করলেন । আমি শুকনো খেজুরের : 
শাখা ধরে নীচে নামলাম । কিন্তু রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে হাত 
স্পর্শ না করেই এমনভাবে নামলেন যেন মাটির উপর দিয়ে হীঁটছেন। আমি বললাম! হে 
আন্পাহর রাসূল, আপনি কুঠরির মধ্যে উনত্রিশ দিন পর্যন্ত অবস্থান করলেন। তিনি 
বললেন $ উনত্রিশ দিনেও তো মাস হয়। এরপর আমি মসজিদের দরজায় দাড়িয়ে 
উচ্চস্বরে ঘোষণা করলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তালাক 
দেননি । তখন এই আয়াত নাযিল হলো £৪ 

যখনই নিরাপত্তামূলক বা ভীতিকর কোন খবর তাদের কাছে আসে তারা তখনই তা 
প্রচার করে দেয়। অথচ যদি তারা এই খবরটি আল্লাহর রাসূল এবং তাদের 
দায়িত্বশীলদের কাছে পৌছিয়ে দিত তাহলে বিষয়টি তারাই জানতে পারতো, যাদের এ 
থেকে সঠিক সিদ্ধান্ত গহণের যোগ্যতা আছে। 

‘উমার (রা) বর্ণনা করেছেন যে, এই বিষয়টি থেকে আমিই সঠিক সিদ্ধান্ত খহণ করতে 
সক্ষম হয়েছিলাম । আর আল্লাহ তা'আলা এক্ষেত্রেও যে আয়াত নাযিল করেছিলেন তা 
আমার রায় বা সিদ্ধান্তের অনুকূলে ছিল। 


-0ঃ ec? o-2 coef 


LE) ll 4 Ee as EH Pla 0,3 ST 


ES ANAL TS cz - 56 ec? Fo He. Loeb Leo cre 


ST Ho re dl is co dio Le ASTIN 


6 Ph, rcec Hh. 5.5 2 Leb cs ce 3 5 % 


তে এস তে I Uh Lisa) VE 


FSF EAE dds, la: GS Cie VE 


“ পল 


20d. 2-2 0 জব" bg 


hon AE oh 2 oe lS Bw ont ts 


$5.22 


x) ES Ol i, dela J EE la J 5 ৬ 4 lo 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৬৩ 
co তল লাল ce ec 508% 
fe sd EBC HAL EY GE Las SUL 
AER EE EE 2°02 AA scr 


Lal ls ত) ঁ, PIG I Ll alel oS bu End 


Jo nig! HDC Ee 


$2 aoc ra Heh cored cece es es 


AS KIL el ED Te Lg HM 


ch ec 


ls AL Lael b li ol HEIIG 


LR Led 28st ie EE EEL SD এ০ন্ডতন le A\sas 
> 3 Cf Sb PF RE on i ho 4 }- 


প্০০ চি Ass ec ce ete 


ra 5 bo di eli EL Usi ¥ 


ASS 35 cer FG Vo Tad ace doe soe Bt 


i dl lal নিও dh GN «uy Je, > 


Asso Ns 2 2 #02 Bf o- or Bhs এপল ৯2 


dj dp 3 Ge CE hin SHAS Lb ds wh dl 


1 


JIE PHL dL a $ =) ঠৰ yo Wr le 


১2 Ac rec obs '¥ Fea Ld RE UN GUN E ot 


EAE 


oh LE Rd PES oc ec Mo, PD 


Ll | bax oF Ff Ear ls a elo) | je 


Ed 


2 LE dicted 


ar STEN Zuid Nl 2 Ler 


পল 1 2 2908 Ce Lat ‘ পল fdas Ed Foc পলশুত 
ন ) GILL SECIS 5 25 BT 


পলাল 
0/02 cesarean we ন [1 5- 20 rd 22 ot os চা AF 


AI 4 sl Eo s ~L 2 SS, 30 


2 “{ eae ere nt EAE 


Nose 52 code tt, 22.6. e242 cha তপ তপ Fate ¢ 2 bo 


TE EA EES 5 ey Lair Al 2 


Aceh toc or A- cder eee he 


SEES 4 Ld "SE ha Pudi dis 


http://IslamiBoi.wordpress.com 


Ao Ne Ad Pec MILT £22 2 8, ০ £t--- 
পতল জনন AS Pr car or oleae ue 


fs Ee যি RS EN jo 


<-৪/০ ১/৪ er ee Sec bec Boer ল লন 
bls nt lol BSTC I" 


oe Le ere ad. Ee ae, Yb Lee 


HIB OE AD TINIE ACUIGLKS 


Ed Ed 


> HS CAG SHG HEU HL dl UF 
৩৫৫৫ । আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেছেন £ আমি উমার 
ইবনুল খাত্তাবকে (রা) একটি আয়াতের অর্থ জিজ্ঞেস করবো বলে এক বছর যাবত 
অপেক্ষা করছিলাম । কিন্তু তার গুরু-গম্তীর ব্যক্তিত্বে প্রভাবিত হয়ে আমি তা করতে 
সক্ষম হলাম না। অবশেষে একবছর তিনি হজ্জের উদ্দেশ্যে বের হলে আমিও তার সাথে 
রওয়ানা হলাম । হজ্জ শেষে ফেরার সময় আমরা কোন একটি রাস্তা দিয়ে চলছিলাম । 
তিনি প্রকৃতির ডাকে যখন একটি পিলু গাছের আড়ালে গেলেন, আমি তীর জন্য অপেক্ষা 
করতে থাকলাম ৷ তিনি প্রয়োজন সেরে আসলে আমি পুনরায় তার সাথে চলতে 
থাকলাম । আমি বললাম ৪ হে আমীরুল মুমিনীন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের সেই দুই স্ত্রী কে কে যারা তার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে চাপ সৃষ্টি 
করেছিলেন। উমার (রা) বললেন ঃ তারা ছিলো হাফসা এবং ‘আয়েশা । ‘আবদুল্লাহ্‌ 
ইবনে ‘আব্বাস বলেন £ আমি বললাম ঃ আল্লাহর শপথ, আমি আপনাকে এ বিষয়টি 
সম্পর্কে জিজ্ঞেস করবো বলে এক বছর পূর্ব থেকে ইচ্ছা পোষণ করে আসছি কিন্তু 
আপনার গুরু-গন্ভীর ব্যক্তিত্বের ভয়ে তা পারিনি। এ কথা শুনে উমার বললেন £ এরূপ 
করবে না। কোন বিষয় সম্পর্কে যদি তুমি মনে করো যে, আমি তা জানি তাহলে সে 
সম্পর্কে অকপটে জিজ্ঞেস করবে। তা যদি আমার জানা থাকে তাহলে তোমাকে তা 
অবহিত করবো । ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) বললেন, তারপর ‘উমার বললেন, 
পূর্বে তো আমরা জাহেলিয়াতের মধ্যে ডুবে ছিলাম। আমরা মেয়েদের কোন গুরুত্বই 
দিতাম না । তাদের সম্পর্কে আল্লাহ তা'আলা (স্পষ্ট) বিধানাবলী নাযিল করলেন এবং 
তাদের জন্য পালা বন্টন করে দিলেন। ‘উমার (রা) বলেন, একদিন আমি একটি বিষয়ে 
চিন্তা-ভাবনা করছিলাম । তখন আমার স্ত্রী বললেন ৪ এভাবে এভাবে করলেই তো হয়ে 
যায়। আমি তাকে বললাম এতে তোমার কি প্রয়োজন? আমার কাজে তোমার মাথা 
ঘামানোর কি প্রয়োজন? সে তখন আমাকে বললো ঃ হে খাত্তাবের পুত্র, আপনার কথা 


ERR RET সহীহ মুসলিম Sie 
শুনে বিস্ময় লাগে । আপনার কথার জবাব দেয়া হোক তা আপনি চান না। অথচ আপনার 
কন্যা (হাফসা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার তাৎক্ষণিক জবাব 
দিয়ে থাকে। এমনকি এ কারণে তার সারাটা দিন মনোকষ্টে কেটে যায় । 

‘উমার বলেন, আমি আমার চাদরখানা নিলাম এবং বাড়ী থেকে বের হয়ে হাফসার কাছে 
গিয়ে পৌছলাম ৷ হাফসাকে বললাম ৪ প্রিয় বেটি, তুমি নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসালামের সাথে কথা কাটাকাটি করো যে জন্য তিনি সারা দিনভর অসন্তুষ্ট 
থাকেন? হাফসা (রা) বললেন, আল্লাহর শপথ, আমি অবশ্যই তীর কথার জবাব দিয়ে 
থাকি। তখন আমি বললাম ঃ জেনে রাখো, আমি তোমাকে আল্লাহর শণাস্তি ও তার গযব 
সম্পর্কে হুঁশিয়ার করে দিচ্ছি। হে প্রিয় বেটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
ভালবাসা এবং নিজের রূপ ও সৌন্দর্য যাকে (আয়েশার প্রতি ইংগিত) অভিভূত করে 
রেখেছে তার আচরণ দেখে তুমি যেন প্রতারিত না হও । 

. এরপর আমি সেখান থেকে বের হয়ে উম্মুল মু'মিনীন ‘উম্মু সালামার (রা) কাছে গেলাম । 
তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল । আমি এ বিষয়ে তার সাথে কথা বললাম । 
জবাবে উম্মু সালামা (রা) আমাকে বললেন, হে খাত্তাবের পুত্র, কি আশ্চর্য? আপনি সব 
কাজেই হস্তক্ষেপ করে থাকেন। এমনকি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
এবং তাঁর স্ত্রীদের ব্যাপারেও হস্তক্ষেপ করতে চাচ্ছেন? ‘উমার (রা) বলেন ৪ উম্মু সালামা 
' (রা) আমাকে এমনভাবে পাকড়াও করলেন যে, তাকে পরামর্শ হিসেবে বলার জন্য যে 
কথাগুলো ত্বামার মনে উদয় হয়েছিলো তা থেকে তিনি আমাকে নিবৃত্ত করে ফেললেন। 
আমি তার কাছ থেকে বেরিয়ে আসলাম । l 
আমার এক আনসারী বন্ধু ছিলো । আমি যখন নবীর (সা) মাহফিলে অনুপস্থিত থাকতাম 
তখন তিনি সেখানে উপস্থিত থাকতেন এবং ফিরে এসে আমাকে সব খবর বলতেন। 
ঠিক এ সময় আমরা গাসসানের বাদশাহ সম্পর্কে শুনেছিলাম যে, সে আমাদের বিরুদ্ধে 
অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তাই আমরা এই ভয়ে.শংকিত ছিলাম । আমাদের মনে 
এ চিন্তাটিই সব সময় ছিল। একদিন আমার আনসারী রন্ধু এসে দরজায় করাঘাত করে 
‘বললেন, খোলো খোলো । আমি বললাম ঃ কি ব্যাপার! গাস্সানীরা এসে পড়েছে? তিনি 
বললেন ঃ না, বরং তার চেয়েও গুরুতর ব্যাপার ঘটে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের ছেড়ে নিঃসঙ্গতা অবলম্বন করেছেন। তখন আমি বললাম ৪ 
হাফসা ও আয়েশার জন্য দুর্ভাগ্য । 

এরপর আমি আমার কাপড়-চোপড় নিয়ে বের হলাম এবং পৌছে দেখলাম রাসূলুল্লাহ 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিলেকোঠা ঘরে অবস্থান করছেন। একটি 
খেজুরের গুঁড়ির ওপর দিয়ে তিনি এই কোঠায় উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম কর্তৃক নিয়োজিত এক কৃষ্ণাঙ্গ যুবক সিঁড়ির গোড়ায় পাহারারত ছিল। আমি 


http://IslamiBoi.wordpress.com 
১৬৬ সহীহ মুসলিম d i 


বললাম £ আমি ‘উমার (প্রবেশের অনুমতি চাচ্ছি) । আমাকে অনুমতি দেওয়া হল। 
‘উমার বলেন, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবকথা 
খুলে বললাম । আমি যখন উম্মু সালামার কথা বললাম, তখন তা শুনে রাসূলুল্লাহ 
সান্নাল্াহ আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তখন তিনি একখানা চাটাইয়ের উপর 
শোয়া ছিলেন। তার শরীরে কোন কাপড় ছিলো না । কিংবা চাটাইয়ের উপরও কোন 
বিছানা ছিল না । তীর মাথার নীচে ছিল খেজুর ছালে ভর্তি একটি চামড়ার বালিশ । তার 
পায়ের কাছে বাবলা জাতীয় গাছের কিছু পাতা (যা দিয়ে চামড়া পাকা করা হয়) গাদা 
করা ছিল:। আর মাথার কাছে কাচা চামড়া লটকানো ছিলো । আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি গুয়াসাল্লামের পীজরে চাটাইয়ের দাগ দেখে কেঁদে ফেললাম । তিনি আমাকে 
জিজ্ঞেস করলেন £ তোমার কান্নার কারণ কী? আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল, 
কিসরা (পারস্য সম্রাটের উপাধি) এবং কায়সার (রোমান সম্রাটের উপাধি) যে রূপ প্রাচুর্য 
ও ভোগ-বিলাসে ডুবে আছে তা তো দেখতে পাচ্ছেন। আর আপনি আল্লাহর রাসূল হয়ে 
এই অবস্থা? একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ (হে 
উমার) তুমি কি এতে সন্তুষ্ট নও যে, দুনিয়া তাদের জন্য হোক আর আখিরাত তোমার 
জন্য হোক? - 

Ae e- লাল t.ho od w.2 


| Ys Ee oes Db biz Fe slo flo, 


Ls SVE Cl CE HP Ur 0 LF i 


e -f0c0 at UAE Add 


Rolie ls AE IS & roe Sh pTLA 


CE AE পপ 


th carro ethene t crete 2 এ লালা পপ tt Acer 


ure dT 063 a) ES KLFs Halos BT ok 


8 or arora GE 


ond odes SUB 


৩৫৫৬ । ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ভ্বামি ‘উমারের 
(রা) সাথে পথ চলছিলাম ৷ যখন আমরা মাররুয্‌ যাহ্রানে পৌছলাম... এ হাদীসটি 
বিস্তারিত আকারে সুলাইমান ইবনে বিলাল বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে! তবে 
এই হাদীসে আছে, “আমি ‘উমারকে (রা) বললাম ৪ তীর সেই দুইজন স্ত্রী সম্পর্কে 
অবহিত করুন । ‘উমার (রা) বললেন ঃ তারা দুইজন হলো, হাফসা ও উম্মু সালামা 
(রা) । এই সনদে বর্ণিত হাদীসে আরো বলা হয়েছে- ‘উমার (রা) বললেন, আমি 
রাসূলুন্মাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লামের হুজরার কাছে গেলাম এবং প্রত্যেক ঘরেই 
কান্নার শব্দ শুনতে পেলাম এতে আরো আছে- নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 


http://IslamiBoi.wordpress.com . 

FR সহীহ মুসলিম ১৬৭ 
তীর স্ত্রীদের সাথে এক মাসের জন্য ঈলা করেছিলেন। তবে উনত্রিশ দিন পূর্ণ হলেই 
তিনি কুঠরী থেকে নেমে স্ত্রীদের কাছে গেলেন। 


ez telah পপষণ i or 26 


2 ০:০১১ ate ls sos j 


ech ce ER ০ - We 4a 2 ono 


a oo we eo Ute J Ah Sl 


Td ze ct Ed 


IE ত Ls EAE PE 
Ih te 


FAME HEL LL AECL RL, les 


“ ee 


chs +87 2 oe PA Los ples saanba oe oe Hote 2 


“LY BE Ly 


Ed 


Acer 8 


obs He = Hi UY sl Al ee 


Sian STOR TEEN HE ETL EOE 
বর্ণিত । তিনি বলেন, আমি ইবনে ‘আব্বাসকে (রা) বলতে শুনেছি ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের যে দুইজন স্ত্রী তীর জীবদ্দশায় তীর বিরুদ্ধে সলাপরামর্শ করে 
সংঘবদ্ধ হয়েছিলেন তাদের সম্পর্কে জিজ্ঞেস করার জন্য এক বছর যাবত ইচ্ছা পোষণ 
করে আসছিলাম । কিন্তু কোন সুযোগ পাচ্ছিলাম না। অবশেষে আমি হজ্জের উদ্দেশ্যে 
মন্কা যাওয়ার পথে তার সঙ্গী হলাম । মাররুয্‌ যাহরান নামক স্থানে পৌছে তিনি 
প্রাকৃতিক প্রয়োজন সারতে গেলেন এবং আমাকে বললেন £ এক পাত্র পানি আন । আমি 
ঢেলে দিতে লাগলাম । তখন আমি বিষয়টি স্মরণ করলাম । আমি তাকে জিজ্ঞেস করলাম 
£ হে আমীরুল.মুমিনীন! সেই দু'জন স্ত্রীলোক. কে ছিলেন যারা... আমি আমার কথা শেষ 
না করতেই তিনি বললেন $ তারা ছিলো ‘আয়েশা (রা) ও হাফসা (রা) । 

hb 2 ie 

ARAM 

40 29.2, tt As 


e- 0 Na ech oc" of লীত৪০ তূণত 2 AT 


N 


http://IslamiBoi.wordpress.com 


১৬৮ সহীহ মুসলিম 


ই - e-fece - ca4# fof of -" e-/eoac r S. eo -  e- § 
i” cb roll oe Ju dd J) ¢ ste ole SABE) 3 
aL as 220 LAs ss See 


পে PEILD BIAS ITH 4 


‘2 দলত ২4 Aor Bec Ahn ত Ac Feces h2 


£348! sl: hes EPIL sa SU as Ei yp 


taco e- ae Herz 


sd cls w sR ue eh lt নার le; oh fH 


PP 


Por 0-222 


FICHE BHI IAIG ESS 5° 5 Jiu od jo 


2-৮ Ed Ed Cid EEE Ed 


iai> ER TE LY ESA Ee ll খে; 


PE EC তলত Z Bocca rr 


5! Ll Ar) টু sh SY Ss, PE Sad Wl =, 


তল Cag 2 পে oats =. sth ee শত পপ 


ESE AEA Ed 


- 208% Jee, 


PE zl RELL SE ে LG a xo 


Ale] hi La 3 cs EE Oe a Ec 


প্লে ০ Le Ais car 


ed Pdi ALE FLT LACE ph 


BJs LL GLES JN AEG lS i 


BL zr AMIS S24 Lo 8. Er coc She 


odd ed Abd SEAS lol 2 
sy x ul “ ue le Ee টিত পথ BOE 


- ES 


Ee 5 A SELES CR LHI HAL 


ex } arc itos hy M2. 


Bb bs FIRE BEC, Ro le 


পলাল পপ পল 


লূত ত -ee 8 Aor Bh 


EW i 2d beste s- 65 IE ASL J srsls, 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৬৯ 


tcc ccc ATL occlk r 


pr bY Sus cl SL wl ul > Jo “J xk el 


০ 3 ng Ppa - furs ed 1! £0 Mn . 


এলপপর্ ত ০ ৪৮০ 2 shcr$2 cu 
BNET ads He LE 
এলপতহ ত তত লা লল ললে es ce} 


Jad) CS ° FI sk এর gm x SK ত HA irl ola ১ 5 5a 


SFA Jec#ce oct cocks ed 


ত a, AS sb. শৰ 4 J dl >= ALN LSBINH Er 


corr cad eo Ls Poa 49 Ls নন ‘i od 2 Era SS 


৯১ an il CAT cal le al L si a * Dl. s EOE ণ্থ 


eles cr Adda did oi লভ EE: 


FI 5 সং “ 5 L চি es 5s OAT IS ES RF JE 


EES OS BS TES 2 Befirs Perss sz 
LF ELUS TH Lay FLU EIAs 


পল ললে zed -5 } eh oc 


aed. ST LS Sl de AE GE ne 


SLA oc wer Acces SOE or 1s 2 


শু Ll Ly AIA Soh ৬s 10 


ga EL oac- Aesocs au edd or oc coc 


-y Eb ¥ 0 or Ee GS si BL ls bf oe 


এপাত লা 


2 oer 


ESE ED del Ie en i ড় Jo ড় 2 
Le» 20 re oc Ao 
BLE ILE pi NE ST SEES I 
Tc- oA a - ez 08 22 Le ARLE co Theo 
Ld bt EE NES ERATE COT 


৪ গপ cobs Ac ogcns ALS 


AE dink BL oe 4 jo dds rs LDL bg 


oe ef SIA od -e- ন 


4 JJ) 2 de) 2 “ ee dl di RS PE 


Ed 


ত 


http://IslamiBoi.wordpress.com 


১৭০ সহীহ মুসলিম 
শৰ 964 4 ER ye lane ~~ dl ls “ls 


Es SIS Lal be sl J dj Gob 


ৰ ESD 5% {A a2 


5৬ ny ® el xh Fea 2 s Sc Furl EE 


& ENA 0 ds, HEE 
le dy Ct le rie 1 sal el dae As 
coe t > hs LEA 1 


~ a CHE Se Sth bb. xd ale 


লন তলত eo - He or 


ণু dl Le ৬ 4 4c fr dll es a RE 


ccc BALA ot » 0 cof 


MAE ae ey ~~ ৬ Esl Le AN Io) 


-৪/ 3 AL AAAI Aocdto 


EIFS FNS ESSE GL Je srs 


তল পল 


06 HL 8) Fs EES NAPE 


এ লপ্ ন্চ ac rr 


RIAL SIE Ii LA LUC SAI, 


-০০%- Acccls 2 


HS LN DISC Hon Sb ID KEY POE ES 
EEL BE LIAL EIS LUI FAM 

CRANE N LEI 
৩৫৫৮ ৷ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে কোন্‌ দুইজন সম্পর্কে মহান আল্লাহ এ আয়াত- 
“তোমরা উভয়েই যদি আল্লাহর কাছে তওবা কর তাহলে সেটাই উত্তম কারণ, তোমাদের 
মন তো (বাঁকা পথের দিকেই) আকৃষ্ট হয়েছে”- (সূরা তাহরীম, আয়াত ৪) নাযিল 
করেছিলেন সে বিষয়ে ‘উমারকে (রা) জিজ্ঞেস করার জন্য আমি দীর্ঘদিন থেকে 
অপেক্ষায় ছিলাম । অবশেষে তিনি হজ্জ আদায়ের জন্য রওয়ানা হলেন। আমিও হজ্জের 
উদ্দেশ্যে তীর সাথে রওয়ানা হলাম । আমরা যখন কোন রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছিলাম 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ১৭১ 


সেই সময় ‘উমার (একস্থানে গাছের) আড়ালে চলে গেলেন । আমিও পানির পাত্র নিয়ে 
তার থেকে আড়ালে দাড়িয়ে থাকলাম । তিনি প্রাকৃতিক প্রয়োজন সেরে আমার কাছে 
- আসলেন। আমি তার দুই হাতের ওপর পানি ঢেলে দিলাম । তিনি ওযু করলেন । তখন 
মধ্যে কোন্‌ দুইজন সম্পর্কে মহান ও সর্বশক্তিমান আল্লাহ. “ইন্‌ তাতুবা ইলাল্লাহি ফাকাদ 
সাগাত্‌ কুলুবুকুমা” বাজত মাগা করে? ভার বলের হে ইবনে ‘আব্বাস 
(রা) কি বিস্ময়ের ব্যাপার! 

যুহরী বলেছেন ৪ আল্লাহর শপথ! ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাসের (রা) এই কথা ‘উমার 
(রা) পছন্দ করেননি । কারণ এতদিন পর্যন্তও তিনি (আবদুল্লাহ) কেন তাকে এ বিষয়ে 
জিজ্ঞেস করেননি তিনি যদি এ কথাটি গোপন না করতেন তাহলে সেটাই হতো উত্তম 
কাজ। জবাবে ‘উমার (রা) বললেন £ এরা হলো হাফসা ও ‘আয়েশা । অতঃপর তিনি 
হাদীসটি আদ্যোপান্ত বর্ণনা করলেন এরং বললেন ৪ আমরা কুরাইশ গোষ্ঠিভুক্ত লোকের 
এমন একটি কওযম, যারা স্ত্রীদের, ওপর প্রভাব ও আধিপত্য বিস্তার করতাম ৷ কিন্তু 
(হিজরত করে) মদীনায় আসার পর এখানে এমন লোকের সাহচর্য লাভ করলাম যাদের 
ওপর স্ত্রীলোকেরা প্রভাব বিস্তার করে আছে। আমাদের মেয়েরা তাদের মেয়েদের নিকট 
. থেকে তা শিখে ফেললে আর মদীনার উপকণ্ঠে বনী উমাইয়া ইবনে যায়েদের এলাকায় 
. ছিল আমার বাড়ী । একদিন কোন কারণে আমি আমার স্ত্রীর ওপর কিছুটা রাগান্বিত হলে 
সেও আমার কথার জবাব দিতে থাকলো । সে বললো ৪ আমি তোমার কথার জবাব দিই 
তা তুমি পছন্দ করো না। কিন্তু আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
স্ত্রীগণ তাঁর কথার জবাব দিয়ে থাকেন । এমনকি তার কোন কোন স্ত্রী অসন্তুষ্ট হয়ে 
সারাদিন তাঁকে ছেড়ে থাকেন । উমার (রা) বলেন, আমি তখনই রওয়ানা হয়ে হাফসার 
. কাছে গেলাম । আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমরা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্পামের কথার জবাব দিয়ে থাকো? তিনি বললেন ৪ হা। আমি আবার জিজ্ঞেস . 
করলাম £ তোমাদের কেউ কি সারাদিন তাকে ছেড়ে থাকো? তিনি বললেন, হা। আমি 
তখন বললাম ঃ তাহলে তোমাদের মধ্যে যে এরূপ আচরণ করেছে সে তো নিরাশ ও 
ক্ষতিগ্রস্ত হয়েছে । কারো প্রতি আল্লাহর রাসূলের ক্রোধ ও অসস্তুষ্টির কারণে আল্লাহ তার 
প্রতি অসন্তুষ্ট হয়ে যান এবং পরিণামে সে ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে তোমরা সবাই 
নিজেদেরকে নিরাপদ মনে করো? (আমি তোমাকে সাবধান করে দিচ্ছি) তুমি রাসূলুল্লাহ 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কাটাকাটি করবে না এবং তার কাছে কিছু 
চাইবে না। তোমার যা প্রয়োজন তা আমার কাছে চাইবে । (আয়েশার প্রতি ইংগিত করে 
তিনি বললেন) তোমার এই সতীনের কারণে (অর্থাৎ নিজেকে তার সমকক্ষ মনে করে) 
যেন প্রতারিত না হও । কারণ তিনি তোমার চেয়ে অধিক রূপ-সৌন্দর্যের অধিকারী এবং 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের চেয়ে অধিক প্রিয়পাত্রী । 


১৭২ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


‘উমার (রা) বলেন, আমার এক আনসার প্রতিবেশী ছিল। আমরা পালা করে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসাল্লামের দরবারে যেতাম। সে একদিন যেতো এবং আমি 
. একদিন যেতাম । যেদিন সে যেতো সেদিনের অহী ও অন্যান্য বিষয়ের খবর নিয়ে আমার 
কাছে আসতো । আর যেদিন আমি যেতাম সেদিন অনুরূপ খবর নিয়ে তার কাছে 
আসতাম ৷ গাসৃ্‌সানীরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এ বিষয়ে 
হলো এবং রাতের বেলা এসে আমার দরজায় করাঘাত করে আমাকে ডাকলো, আমি 
বের হলে সে বললো ঃ বিরাট দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আমি বললাম £ কি ব্যাপার! 
গাস্সানীরা কি এসে পড়েছে? সে বললো ঃ না, বরং তার চেয়েও গুরুতর এবং দীর্ঘস্থায়ী 
' ব্যাপার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর স্ত্রীদের .তালাক দিয়েছেন। আমি 
(‘উমার) তখন বললাম ঃ হাফসা ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়েছে। এরূপ কিছু ঘটবে বলে 
আমার ধারণা ছিল। 
সকালে ফজরের নামায পড়ে আমি পোশাক পরিচ্ছদ পরিধান করে রওয়ানা হলাম এবং 
হাফসার কাছে গেলাম । সে তখন কাদছিলো। আমি তাকে বললাম £ রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাদের তালাক দিয়েছেন? সে বললো £ আমি তা 
বলতে পারি না । তবে তিনি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়ে এই চিলেকোঠার মধ্যে অবস্থান 
" করছেন। তখন আমি তার কৃষ্ণাংগ খাদেমের কাছে গিয়ে বললাম ৪ ‘উমারের 
(প্রবেশের) জন্য অনুমতি প্রার্থনা করো। সে ভিতরে প্রবেশ করলো এবং পরক্ষণেই 
বেরিয়ে এসে আমাকে বললো ৪ আমি তাকে আপনার কথা বলেছি। কিন্তু তিনি (কোন 
জবাব না দিয়ে) চুপ করে থাকলেন । তখন আমি সেখান থেকে মসজিদে নববীর মিন্বার 
পর্যন্ত গেলাম এবং সেখানেই বসে পড়লাম । সেখানেও একদল লোক বসে ছিলো । 
তাদের মধ্যে কেউ কেউ কীদছিলো। আমি অল্প কিছুক্ষণের জন্য সেখানে বসলাম । কিন্তু 
আমার মনের ভাবটিই আমাকে প্রভাবাতিত করলো । তাই আমি আবার খাদেম যুবকটির 
কাছে এসে বললাম ঃ ‘উমারের জন্য প্রবেশের অনুমতি প্রার্থনা করো। সে ভিতরে প্রবেশ 
করলো এবং (পরক্ষণেই) বেরিয়ে এসে আমাকে বললো ৪ আমি তাকে আপনার কথা 
বলেছি । কিন্তু তিনি কিছু না বলে চুপ করে আছেন। 
. তখন আমি ফিরে আসতে উদ্যত হলাম ৷ হঠাৎ যুবকটি আমাকে ডেকে বললো, আপনি 
ভিতরে যান রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসসাল্লাম আপনাকে প্রবেশের অনুমতি 
প্রদান করেছেন। আমি প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম 
দিলাম । তিনি তখন একটি চাটাইয়ের ওপর হেলান দিয়ে ছিলেন। তার পীজরে 
চাটাইয়ের দাগ লেগে গিয়েছিলো । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল, আপনি কি 
আপনার স্ত্রীদের তালাক দিয়েছেন? তিনি আমার দিকে মাথা উঁচু করে বললেন, না। 
আমি বলে উঠলাম, আল্লাহু আকবার ৷ হে আল্লাহর রাসূল, আপনি যদি আমাদের বিষয়টি 


http://IslamiBoi.wordpress.com সহীহ ইুলনিম 5৭৩ 
ভেবে দেখতেন তাহলে কতই না ভাল হতো! আমরা কুরাইশ গোষ্ঠিভুক্ত লোকেরা এমন 
একটি কওযম যারা স্ত্রীলোকদের উপর প্রভাব খাটাতাম । কিন্তু (হিজরত করে) মদীনায় 
আসার পর এখানে এমন লোকদের সাহচর্য লাভ করলাম যাদের উপর স্ত্রীলোকেরা প্রভাব 
খাটিয়ে থাকে । আমাদের স্ত্রীরা তাদের স্ত্রীদের নিকট থেকে এটি শিখতে শুরু করলো । 
কোন কারণে আমি আমার স্ত্রীর প্রতি একদিন কিছুটা রাগান্বিত হলাম । সে আমার কথার 
প্রতিউত্তর করতে থাকলো । সে আমার কথার জবাব দিক তা আমি পছন্দ করলাম না। 
সে বললো £ আমার জবাব দান তুমি খারাপ মনে করছো কেন? আল্লাহর কসম! নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ তার কথার জবাব দিয়ে থাকেন । তাদের কেউ 
কেউ আবার অসন্তুষ্ট হয়ে সারাদিন তাঁকে ছেড়ে থাকেন। এ কথা শুনে আমি বললাম £$ 
তাদের মধ্যে যারা এরূপ করছে তারা ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রাসূলের 
অসন্তুষ্টির কারণে আল্লাহ তাদেরকে গযবে ফেলবেন এবং এভাবে তারা সহসাই ধ্বংস 
হয়ে যাবে। এ ব্যাপারে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? একথা শুনে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন । 
আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি হাফসার কাছে গিয়েছিলাম । আমি তাকে 
বলেছি £ঃ তোমার এই সতীনের (আয়েশা) কারণে (নিজেকে তার সমকক্ষ মনে করে) 
যেন প্রতারিত না হও। কারণ তিনি তোমার চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের অধিক প্রিয়পাত্রী এবং রূপ-সৌন্দর্যের অধিকারিণী। তিনি আবারও মুচকি 
হাসলেন । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল, আমি কি আনন্দদায়ক কিছু বলবো? তিনি 
বললেন, হাঁ বল। আমি বসলাম এবং চোখ তুলে ঘরের ভিতর এদিক ওদিক চেয়ে 
দেখলাম । কিন্তু, খোদার শপথ! তিনটি চামড়া ছাড়া আর কিছুই আমার নজরে পড়লো 
না। তখন আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল! আপনার উন্মাতকে সচ্ছলতা দানের জন্য 
আল্লাহর কাছে দুআ করুন । পারস্যবাসী ও রোমানদেরকে সচ্ছলতা দান করা হয়েছে। 
অথচ তারা মহান ও সর্বশক্তিমান আল্লাহর ইবাদত করে না। এ কথা শুনে তিনি সোজা 
হয়ে বসলেন এবং বললেন, হে খাত্তাবের পুত্র! তুমি কি এ বিষয়ে সন্দেহ পোষণ করো 
যে, এঁ সব জাতিকে শুধু দুনিয়ার জীবনেই উত্তম কিছু জিনিস দেয়া হয়েছে? আমি তখন 
বললাম ঃ হে আল্লাহর রাসূল, আমার জন্য (আল্লাহর কাছে) ক্ষমা প্রার্থনা করুন । আর 
তিনি তার স্ত্রীদের উপর অত্যধিক অসন্তুষ্ট হওয়ার কারণে একমাস পর্যন্ত তাদের কাছে না 
যাওয়ার কসম করেছিলেন। এজন্য আল্লাহ তা'আলা তাকে তিরস্কার করলেন। 
যুহরী বলেন, ‘উরওয়া আমাকে ‘আয়েশা (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন $ 
উনত্রিশ রাত অতিক্রান্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আমার 
কাছে আসলেন । আমি বললাম ঃ হে আল্লাহর রাসূল! আপনি একমাস আমাদের কাছে 
আসবেন না বলে শপথ করেছিলেন। আমি গণনা করে আসছি, আজকে উনত্রিশতম দিনে 
আপনি আমার কাছে আসলেন তিনি বললেন ৪ উনত্রিশ দিনেও তো মাস পূর্ণ হয়। 


http://IslamiBoi.wordpress.com 


১৭৪ সহীহ মুসলিম 


অতঃপর তিনি আমাকে সম্বোধন করে বললেন, হে আয়েশা, আমি তোমাকে একটা কথা 
বলবো তোমার পিতা-মাতার সাথে পরামর্শ করার আগে সে বিষয়ে তাড়াহুড়া করো না। 
আধযীমা” পর্যন্ত তিলাওয়াত করেন। 

‘আয়েশা (রা) বলেন, আন্পাহর শপথ! নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই 
জানতেন যে, আমার পিতা-মাতা তীর থেকে বিচ্ছিন্ন হওয়ার কথা আমাকে কখনোই 
বলবেন না। তাই আমি বললাম ৪ আমি কি এই ব্যাপারে আমার পিতা-মাতার সাথে 
পরামর্শ করবো? আমি আল্লাহ ও তার রাসূল এবং আখেরাতের জীবনই কামনা করি। 
মা'মার আইয়ুব থেকে বর্ণনা করেছেন যে, ‘আয়েশা (রা) তীকে (নবী) বললেন £ঃ আপনি 
আপনার অন্য স্ত্রীদের.এ কথা জানাবেন না যে, আমি আপনাকে গ্রহণ করেছি। জবাবে 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন £ “আল্লাহ তা’'আলা আমাকে মুবাল্লিগ 
(প্রচারকারী) করে পাঠিয়েছেন, কষ্টদাতা বা অনমনীয় করে পাঠাননি।” কাতাদা বলেন- 
‘সাগাও কুলুবুকুমা” শব্দের অর্থ, তোমাদের উভয়ের-অস্তর বীকা হয়েছে, বিচ্যুত হয়েছে। 


অনুচ্ছেদ 8 ৫ 
বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রী খোরপোষ পারে না । 


ceo Lor - 0 2 oz 0c Lc Abc cc 70, ho or 
3-১ inn Ml TR BOE Lf ly Jb oA sf (05772 


oc cco eos 


uo ur Ud ri ibt Ee ES il sls 


5% us lI dnt 0 Fit ঠা i 


PRA 


26 20-2t eo oe 


CTE Mai: ts Ue 


Fed a G8 A, 2 E or 


4s IISSS SUE as le G5 SE ond A 


ul ~~: ke 4 J EEL srl fe sls 


ec ce ocr ERA - PRISE 


SR ETN EC 


A eccosc Hes cho odds 


hl Ed sl aR LU J ~ 20 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৭৫ 


৩৫৫৯ । আবু সালামা ইবনে আবদুর রাহমান থেকে ফাতিমা বিনতে কায়েসের সূত্রে 
বর্ণিত । তার স্বামী আবু ‘আমর ইবনে হাফস্‌ তার নিকট থেকে দূরে অবস্থান করলে 
তাকে বায়েন তালাক দিলেন। তিনি এক লোকের মাধ্যমে কিছু যব তার কাছে পাঠালেন, 
এতে তিনি (ফাতিমা) অত্যন্ত রাগাথিত হলেন । (তার স্বামী আবু ‘আমর ইবনে হাফ্্‌সের 
প্রেরিত) লোকটি তখন বললো ঃ আল্লাহর শপথ! আপনার প্রতি আমাদের কোন 


দায়-দায়িত্ব নেই । ফাতিমা বিনতে কায়েস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কাছে এসে এ ঘটনা বর্ণনা করলেন। তিনি বললেন ঃ তুমি তার কাছে খোরপোষ 
পাবে না। | 


তিনি প্রথমে তাকে উম্মু শারীকের ঘরে ‘ইদ্দত’ পালন করতে আদেশ দিলেন। কিন্তু পরে 
আবার বললেন ৪ সে এমন এক মহিলা যার কাছে আমার সাহাবারা ব্যাপকভাবে 
যাতায়াত করে থাকে তুমি বরং ‘আবদুল্লাহ ইবনে উন্মু মাকতুমের ঘরে ইদ্দত পালন 
করো। কেননা, ‘আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুম একজন অন্ধ লোক । সেখানে তুমি 
নিজের ইচ্ছামত কাপড়-চোপড় বদলাতে পারবে (অর্থাৎ তোমাকে প্রতি মুহূর্তে সাবধান 
থাকতে হবে না) ৷ ‘ইদ্দতের সময় অতিক্রান্ত হলে আমাকে তা অবহিত করবে ফাতিমা 
বিনতে কায়েস বলেন, ‘ইদ্দত শেষ হলে আমি তাকে জানালাম মু‘আবিয়া ইবনে আবু 
সুফিয়ান এবং আবু জাহ্‌ম আমার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। একথা শুনে রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “আবু জাহ্‌ম তো কাধ থেকে লাঠি নামায় না। 
আর মু‘আবিয়া অত্যন্ত দর্দ্রি তার কোন অর্থ-কড়ি নেই । তুমি বরং উসামা ইবনে 
যায়েদকে বিয়ে করো” কিন্তু আমি উসামা ইবনে যায়েদকে বিয়ে করা পছন্দ করলাম 
না । তিনি পুনরায় বললেন, “তুমি উসামাকে বিয়ে করো।” তাই আমি উসামা ইবনে 
যায়েদকে বিয়ে করলাম । আল্লাহ তা'আলা তার ঘরে আমাকে এত কল্যাণ দান করলেন 
যে, আমি অন্যদের ঈর্ষার কারণ হয়ে দাড়ালাম । Le 
ন Nt EI A AALS 


“= Ee s Lib se Ly cde lt Sg Sb lie 6 


ef Soe OF owrea oa oral or coHea choc we 


=, Ee PHIM ME খা Ls +35 
AE 


sl ee J S66 4 af &- dd ce Sp <liঠ ঞ 


RES Ld oc es or 


HL ALIBLSIIMEL HEI SFG A 


" http://islamiBoi.wordpress.com 


১৭৬ সহীহ মুসলিম 

Ec HS EE EY IG, 

৩৫৬০ । ফাতিমা বিনতে কায়েস থেকে বর্ণিত। তার স্বামী তাকে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের যুগে তালাক দেয়। অতঃপর তার তালাকদাতা স্বামী তার জন্য 
সামান্য পরিমাণ খোরপোষ পাঠায় । যখন তিনি তা দেখতে পেলেন, তখন বললেন, 
আল্লাহর শপথ, আমি বিষয়টি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জানাবো । আমার জন্য যদি খোরপোষের কোন বিধান থাকে তাহলে আমার প্রয়োজন 
অনুপাতে আমি তার (স্বামী আবু ‘আমর) নিকট থেকে আদায় করবো । আর যদি 
খোরপোষ পাওয়ার অধিকারী না হই তাহলে তার নিকট থেকে কিছুই গ্রহণ করবো না৷ 
তিনি (ফাতিমা) বলেন, আমি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
জানালাম । তিনি বললেন $ ডুমি খ্রলোযা রা বামস্থান (হঙ্ড পালনের ছা) কোদটর 
পাবেনা। 


cet te 0a cals - hhh 


Jl 5°43 bse sa 0 0 hi 


L dl Fd SALA BLA HAT si hl 
1% ALIENS J") I be : Sk 
Ss ed AIA AES E444 


$4). 27.20 


sie IE nd His os 
৩৫৬১ । আবু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন $ আমি ফাতিমা বিনতে 
কায়েসকে (তার তালাকের বিষয়টি) জিজ্ঞেস করলাম । তিনি বললেন ঃ তার মাখযুম 
গোত্রীয় স্বামী (আবু ‘আমর) তাকে তালাক দিল কিন্তু খোরপোষ দিতে অস্বীকার 
করলো । তাই তিনি (ফাতিমা বিনতে কায়েস) রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টি জানালেন । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ঃ তুমি কোন খরচ-পত্র পাবে না । তুমি এখান থেকে চলে যাও এবং ‘আবদুল্লাহ 
ইবনে উন্মু মাকতুমের ঘরে (ইদ্দত পালনের জন্য) অবস্থান করো। সে একজন অন্ধ 
লোক । তাই তুমি সেখানে নিরাপদে. কাপড়-চোপড় পাল্টাতে পারবে। 


‘4.2 ec} orto - #2 5.2 
a . 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৭৭ 


> e$ oc 2 পঞ্চ Ar cael 


=| ০৯ ২ ৰ s LIT HS ASG SA A PIE Ee 


ac eo 


EAD SHEE Li rs > Sl 5 sd 


4 JAK Aso SE jo PY HF | 


পলাল 


ocr 0 cB bos Ho cdr $e SE AA: Saw AiG Hz 
LUGS AL VUSGEL ads Lo44 


--e6- 25 শপত Et 


He, Es A OE 
dh 5 SN rl "| J) J JUD ALEL AY 


EA AEA Ad 


4 Lr ~) ; ELD BS St AE ALLSNS, Ear Ll 
228 ccc eae 20st +০, ০ 4 oe cures ores 


re — Ld LG ie i Ree ee 


Ed oe or e089 


৩৫৬২ ৷ আবু সালামা ইবনে ‘আবদুর রাহমান থেকে বর্ণিত । দাহ্‌হাক ইবনে কায়েসের 
বোন ফাতিমা বিনতে কায়েস তাকে অবহিত করেছেন যে, (তার স্বামী) আবু হাফস 
ইবনে মুগীরা মাখযুমী তাকে তিন তালাক দেয়ার পরে ইয়ামান চলে যায়। তার 
পরিবারের লোকজন তাকে (ফাতিমা) বললো ঃ তোমার খোরপোষের দায়-দায়িত্ব 
আমাদের নয়। এই সময় খালিদ ইবনে ওয়ালিদ একদল লোকের সাথে মায়মুনার ঘরে 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন । তারা সবাই বললেন £ আবু 
হাফ্্‌স তার স্ত্রীকে তিন তালাক প্রদান করেছে। এখন কি তাকে খোরপোষ দিতে হবে? 
রাসূলুল্লাহ সাল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, (এ অবস্থায়) সে কোন প্রকার 
খোরপোষ পাবে না । তবে তাকে ইদ্দত পালন করতে হবে । তিনি তাকে (ফাতিমা) বলে 
পাঠালেন, “আমার কাছে না শুনে তুমি নিজের বিয়ের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেবে না৷” 
তিনি তাকে সেখান থেকে (স্বামীর বাড়ী) উম্মু শারীকের বাড়ী গিয়ে ‘ইদ্দত’ পালন 
করতে আদেশ করলেন। কিন্তু পরে আবার বলে পাঠালেন, উম্মু শারীকের কাছে প্রথম ' 
যুগের মুহাজিররা বেশী যাতায়াত করে থাকে। তাই তুমি অন্ধ ‘আবদুল্লাহ ইবনে উম্মু 
মাকতুমের বাড়ীতে গিয়ে থাকো । তুমি তোমার ওড়না খুলে রাখলেও সে তোমাকে 
দেখতে পাবে না । সুতরাং তিনি (ফাতিমা) .সেখানে চলে গেলেন । অতঃপর ইদ্দত পূর্ণ 


৩ —- 


http://IslamiBoi.wordpress.com 


১৭৮ সহীহ মুসলিম 


হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসামা ইবনে যায়েদ ইবনে 
হারিসার সাথে বিয়ে দিয়ে দিলেন। 


[oe - el 201 Ed 2 2- ea Ed és 2e পণ 
ec 8 th 04 499 + fez 
EE ES ex fe PE e “Ga cer corte BE ED 


DEL, Ge 


2c ce Fol te TOE 


o~ a) ELIE Go db UT lis 


os এ t ul aE Fe AAILNE sill IY 2 


Ed Ed 


abr orarar 


EES EN had od SHEL SG A 


৩৫৬৩ । আবু সালামা (ইবনে ‘আবদুর রাহমান) ফাতিমা বিনতে কায়েস থেকে বর্ণনা 
করেছেন। তিনি (আবু সালামা) বলেছেন ৪ আমি এ হাদীসটি ফাতিমা বিনতে কায়েসের 
মুখ থেকে শুনে সযত্বে লিখে রেখেছি । ফাতিমা বিনতে কায়েস বলেছেন ৪ আমি বনী 
মাখযুম গোত্রের এক ব্যক্তির স্ত্রী ছিলাম । সে আমাকে বায়েন তালাক দিলে আমি তার 
পরিবারের লোকদের কাছে খোরপোষ দাবী করে লোক পাঠালাম ৷... হাদীসের পরবর্তী 
অংশ ইয়াহইয়া ইবনে আবু কাসীর বর্ণিত হাদীসের বিষয়বস্তুর অনুরূপ । তবে মুহাম্মাদ 
ইবনে ‘আমর বর্ণিত হাদীসে “তোমার বিয়ের ব্যাপারে আমার সাথে পরামর্শ করতে ভুল 
করো না” কথাটিও বর্ণিত হয়েছে। 

lls লৈ এ ০ ২৪১ sb FU > Us 


Accel oc 6 ec ce arr 


UP IPGL UIA A Ste FE wo 


EA 
A z 0 ez oe 255 2e-. 


AA lua a ALAS lB AL 


Ed Ed Ed Ed 


ecerrdeor or hy 


Ed 0 FE AE SEE NNEC 
A 2A 2s . 
১৭১০ SF ULILA Hid JES oy 


পল পণ 


ode ats FSA Sd rds 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৭৯ 


৩৫৬৪ ৷ ফাতিমা বিনতে কায়েস থেকে বর্ণিত । তিনি আবু ‘আমর ইবনে হাফ্স ইবনে 
মুগীরার স্ত্রী ছিলেন। কিন্তু সে তাকে তিন তালাক প্রদান করল । তিনি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঘর থেকে বের হয়ে যাওয়া সম্পর্কে 
NT UT 
মাকতুমের বাড়ীতে চলে-যেতে আদেশ করলেন। 


মারওয়ান তিন তালাকপ্রাপ্তা স্ত্রীলোকের ঘর আকো নর হয় বা পলরেজ বসার 
ইবনে ‘আবদুর রাহমানের বর্ণনা ঠিক বলে মেনে নিতে অস্বীকার করেছেন। আর উরওয়া 
বলেছেন যে, ‘আয়েশা (রা) ঘর থেকে বের হওয়া সম্পর্কিত ফাতিমা বিনতে কায়েসের 
বর্ণিত এ কথাটি অস্বীকার করেছেন। 


ech or Pgs orl PE - 206 26.2 Ee 


EM ul cr Jie 8 SHE ioe Ea gl EEE leg 


ec che 


Lb J a | OE fe doshas 


EEE 2 EE EE ET EE EET EERE 
হাদীসে উরওয়ার এ কথাও উল্লিখিত আছে যে, ‘আয়েশা (রা) ফাতিমা বিনতে 
কায়েসের এঁ কথা অস্বীকার করেছেন। 

2 EET Pl 
Vs ec oe V2 ech oc 2 condos car er coc oc fs 
dhs dae ok Ale Ee Ns Ce 6. EY 


“eae ear 


এত তল ল০তল s-E st oof oz 


Lh old ala JSF PF hl x 0 Gat Jl 
fe D1 Sl G2; sb on Et lS 5 os Lb A) 


SEA PEAS 


“=o 


ll < uc SC ENE 5 4 Eখy৬ Ee ৰ Jl ils 


coe ec Msgr 


i uty sia FEN 0 AT EST 4 dl je 


পল ০ 


লা লাল পল 


bl), s- 1 eel ~~ A EAE EARS HGS “ন 


CE YY ls he 4 Ly lec 


Le 
প - 2360 e-2} did 


ET gs NE ত uF Bi hued 


http://IslamiBoi.wordpress.com 


১৮০ সহীহ মুসলিম 


- 8-02 


GA - Ee LLG Ce bey 5 chk lo 


HIE HDs Lr Jz HRT KT 


tio c}2 


J LOG LEY EAL SNS A FLL 


জর পল পপন 


ee ~~ 


৩৫৬৬ ৷ উবায়দুল্লাহ ইবনে ‘আবদুল্লাহ ইবনে উত্বা থেকে বর্ণিত তিনি বলেছেন $ 
আবু ‘আমর ইবনে হাফস্‌ ইবনে মুগীরা ‘আলী ইবনে আবু তালিবের (রা) সাথে ইয়ামান 
রওয়ানা হয়ে গেলেন । যাওয়ার সময় তার স্ত্রী ফাতিমা বিনতে কায়েসকে তিন তালাকের 
মধ্যে অবশিষ্ট তালাকটিও দেওয়ার কথা জানিয়ে গেলেন। আর হারিস ইবনে হিশাম ও 
‘আইয়াশ ইবনে আৱু রাবী‘আকে তাকে খরচ-পত্র দেওয়ার আদেশ দিলেন। কিন্তু তারা 
(হারিস ও ‘আইয়াশ) ফাতিমা বিনতে কায়েসকে বললো ৪ আল্লাহর কসম, তুমি যদি 
গর্ভবতী না হয়ে থাকো তাহলে কোন খোরপোষ পাবে না । তখন ফাতিমা বিনতে কায়েস 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং তাদের উভয়ের মন্তব্য তাকে 
শুনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ তুমি খোরপোষ পাবে না। তখন 
ফাতিমা বিনতে কায়েস এ বাড়ী পরিত্যাগ করার অনুমতি প্রার্থনা করলে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিলেন। তিনি বললেন ঃ হে আল্লাহর রাসূল, এখন 
আমি কোথায় যাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ ‘আবদুল্লাহ ইবনে 
উম্মু মাকতুমের বাড়ী যাও । ‘আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুম অন্ধ ছিলেন। ফাতিমা 
সেখানে ওড়নাবিহীন চলুতেন। ‘আবদুল্লাহ ইবনে উন্মু মাকতুম তা দেখতে পেতেন না । 
‘ইদ্দত অতিক্ৰান্ত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উসামা ইবনে যায়েদের 
সাথে বিয়ে দিলেন। 

পরবর্তীকালে 'মারওয়ান তার (ফাতিমা) নিকট থেকে হাদীসটি শুনার জন্য কাবীসা ইবনে 
যুয়াইবকে পাঠালো । তিনি তার কাছে হাদীসটি বর্ণনা করলেন। (হাদীসটি শুনে) 
মারওয়ান বললো ৪ এ ধরনের হাদীস একজন মহিলা ছাড়া আর কারো কাছে শুনিনি। এ 
ব্যাপারে আমরা নির্ভরযোগ্য পন্থা অবলম্বন করবো, যা সাধারণত লোকদের করতে দেখি । 
মারওয়ানের এই কথা যখন ফাতিমা বিনতে কায়েসের কাছে পৌছলো যে, আমাদের ও 
তোমাদের মাঝে কুরআন (হবে ফয়সালাকারী)। আর কুরআন মজীদে আল্লাহ তা'আলা 
বলেছেন £ “তোমাদের তালাকগ্রপ্তা স্ত্রীদেরকে বাড়ী থেকে বের করে দিও না।” তখন 
তিনি (ফাতিমা) বললেন £ এ হুকুম এমন স্তীলোকের ক্ষেত্রে প্রযোজ্য যাকে রুজু করার 
অবকাশ আছে । কিন্তু তিন তালাক দেয়ার পর আর কি অবকাশ থাকতে পারে? কোন 


http://IslamiBoi.wordpress.com 
i টী সহীহ মুসলিম ১৮১ 
যুক্তিতে তোমরা বলো যে, গর্ভবতী না হলে সে খোরপোষ পাবেনা? গজল রক 
কিভাবে ঘরে রাখবে? 
2A- PF, cobs 2 eo} cod ec Pebhech 


GM AEE 524 on 


র্ঞ্ ee EA El 1 4; Ee ir ol ici sl 


rar Bre পপ জনন 


LIEN fC D3 Jd 0 


#07 2 os cer wor coc rt 


etc EE shh WY, s~- 


৩৫৬৭ শাৰী থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি ফাতিমা বিনতে কায়েসের কাছে 
গেলাম । তার সম্পর্কে রাসূলুল্মাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা 
দিয়েছিলেন- আমি তাকে সে সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, আমার স্বামী 
আমাকে তিনি তালাক দিলে আমি বাসস্থান ও খোরপোষ দানের ব্যাপারে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করলাম কিন্তু তিনি আমার 
বাসস্থান ও খোরপোষের দাবী গ্রহণ করলেন না। বরং তিনি আমাকে ‘আবদুল্লাহ ইবনে 
উম্মু মাকতুমের বাড়ীতে ইদ্দত পালন করতে আদেশ করলেন। 


zc eee le cre Poche er ez Jed cos coche ce 
etl Fl ins SI a a lt Les 


ech ec e-2 ce ce 288 


fon oP A) i i Lil ol Jl 


৩৫৬৮ ৷ শা‘বী থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ফাতিমা বিনতে কায়েসের কাছে 
গেলাম.. টের রক ঘা হয কততর গেজ ওত দের সক 


20 cer 


Es > us Lee 


লা পল এপ Jc cates ye jু। 4 


Je G55 I6 sl one ডু sl Gil LL ৬৬ 


a Pe sat টে sib, EAE 


EAE 


isl CE Se J Fa le R Ne sh Yd 5 Sx J sh ৩ Se >) 


http://IslamiBoi.wordpress.com 


১৮২ সহীহ মুনলিম 


৩৫৬৯ শা'বী থেকে বর্ণিত । তিনি বলেন £ আমরা ফাতিমা বিনতে কায়েসের কাছে 
গেলাম । তিনি আমাদেরকে তাজা. খেজুর দিয়ে আপ্যায়িত করলেন এবং যবের ছাতু 
খাওয়ালেন। আমি তাকে জিজ্ঞেস করলাম ৪ তিন তালাকপ্রাপ্তা স্ত্রীলোক কোথায় অবস্থান 
করে ‘ইদ্দত’ পালন করবে? তিনি বললেন ৪ আমার স্বামী আমাকে তিন তালাক দেয়। 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারে (পিতা-মাতার কাছে) গিয়ে ইদ্দত 
পালন করার অনুমতি দিলেন। 


e- FF -0b cri coew er» He CJ o2- Zhe ho has. 


PF ua E> EE uw! Ed) 4 SS ey Al uv JE SD 


পর্ভতল ত ৪ ৮ . Lo 


dels jo ins ss 


৩৫৭০ । ফাতিমা বিনতে কায়েস নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিন 
তালাকপ্রাপ্তা স্ত্রীলোক সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি বলেছেন ৪ তিন তালাকপ্রাপ্তা : 
Ls Ll dai Lh BRUCE lS 


৩% i bb ce ly 5S ৮ 50 EE £5 vl 


E72 oer 20725 eo 2 or 


ER 


৩৫৭১ ফাতিমা বিনতে কায়েস থেকে বর্ণিত । তিনি বলেছেন ৪ আমার স্বামী আমাকে 
তিন তালাক দিলে আমি সেখান থেকে অন্য স্থানে যেতে মনস্থ করলাম । এই উদ্দেশ্যে 
আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম । তিনি বললেন £ তুমি 
তোমার চাচাতো ভাই ‘আমর ইবনে উম্মু মাকতুমের বাড়ীতে চলে যাও এবং সেখানেই 
ইদ্দত পালন করো। 


cor car ec e252 
kl ঠ . is & 
Uw Be aff UF ios 
eee ee cee ce 22 - EE tL Lode cool 25 


UCN LF HW ll Fas MAGE Hy 


পপ লা 


12 £069 ৪- ccc cele 


lds bh : 2) Ef sl Lys che) aos | LE) 


eee 


http://IslamiBoi.wordpress.com 

সহীহ মুসলিম ১৮৩ 
loeor - © EE xh- te cock sh worrss 27 9-07 tor er 

বক এলত 5 5N FD FY HE FAO i si 


de EEA OEE 2 পারা ল ন লন 


sted jo Lo dls HES PIG fe ot BN 
TF FEN SCA Lie Y HAS 
) FEA Co) HE 7 2 2 + 


~- sil sl | 2), ors pf : 


ad FEA 


৩৫৭২ । আবু ইসহাক থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমি আসওয়াদ ইবনে ইয়াসীরের 
সাথে বড় মসজিদে বসেছিলাম ৷ শা'বীও আমাদের সাথে ছিলেন। শা'বী আমাদের কাছে 
ফাতিমা বিনতে কায়েস সম্পর্কিত হাদীসটি বর্ণনা করলেন । তিনি বললেন £ রাসৃপুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসস্থান বা খোরপোষের ব্যবস্থা করার নির্দেশ 
দেননি। এ কথা শুনে আসওয়াদ একমুষ্টি নুড়ি পাথর তুলে তার দিকে ছুড়ে মেরে 
: বললেন, তোমার অকল্যাণ হোক । তুমি এরূপ কথাও বর্ণনা করে থাকো? এ সম্পর্কে 
‘উমার (ইবনে খাত্তাব) বলেছেন ঃ ‘আমরা এমন একজন মহিলার কথায় আল্লাহর 
কিতাব ও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিত্যাগ করতে পারি 
না। আমরা জানি না সে হয়ত হাদীসটি মুখস্থ রাখতে পেরেছে না ভুলে গেছে। কেননা 
সে বাসস্থান ও খোরপোষের দু’টিই পাবে। 

মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন £ “তোমরা তাদেরকে ঘর থেকে বের করে দিও 
না। আর তারাও যেন বের হয়ে না যায়। তবে তারা যদি কোন প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত 
হয় (যেনা করে) তাহলে স্বতন্ত্র কথা ।” 

$f ec 2 he Ect ৪০ pe 28 


| ERT Geb bie yun Los 


ec-2 eo #- ec ce ra 


cai for “| Jl bale ১) be 


' ৩৫৭৩ ।' আহমাদ ইবনে ইসহাক ME TRS DT dR 
হয়েছে। 
বশত তলত a AF 
Merk SA 
2] se ecx9 oc 2-02 


AAs ter 


OE LE EHS RES 


http://IslamiBoi.wordpress.com 


১৮৪ সহীহ মুসলিম 


ccf Her i পল নন 


LE Sb stl ty Lod dl aH LN, 


লা ললপ 


Jil : ENS Ji 8 5৬ ys LU al le 


As sr 


bh EE CE I HOTS 


fl os es, JL [ot el +: NU SSA le 


RE TEE CEE EE CTO URE OT 
যলেন ৪ আমি ফাতিমা বিনতে কায়েসকে বলতে শুনেছি ঃ তার স্বামী তাকে তিন তালাক 
দিলো রাসূলুল্লাহ সাল্লান্সাছছ আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার স্বামীর নিকট থেকে 
কোন বাসস্থান এবং খোরপোষের ব্যবস্থা করেননি । তিনি (ফাতিমা বলেন, রাসূলুল্লাহ 
. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন $ “তোমার ইদ্দতকাল শেষ হলে 
আমাকে জানাবে ।” ‘ইদ্দত পূর্ণ হলে আমি তাকে জানালাম । ইতোমধ্যে মু'আবিয়া, আবু 
জাহম ও উসামা ইবনে যায়েদ তাকে বিয়ে করার প্রস্তাব দিলেন। এ কথা শুনে রাসূলুল্লাহ 
সাল্লান্পাছ আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ “মু'আবিয়ার কথা বলতে গেলে বলতে 
হয়, সে গরীব লোক । তার অর্থ-কড়ি নাই । আর আবু জাহম বউ পেটানো লোক । তুমি 
উসামা ইবনে যায়েদকে বিয়ে করো ।” তিনি (ফাতিমা) তখন হাত দিয়ে ইশারা করে 
বললেন, যায়েদকে বিয়ে করবো! যায়েদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে বললেন, “আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করাই তোমার জন্য কল্যাণকর ৷” 
ফাতিমা বলেন, অতঃপর আমি তাকে বিয়ে করলাম এবং (অন্য মেয়েদের চোখে) 
ঈর্ষান্বিত হলাম । (অর্থাৎ আল্লাহ আমাকে অর্থ-সম্পদ অন্যান্য বিষয়ে এত কল্যাণ দিলেন 
যে, অন্য মেয়েরা আমাকে ঈর্ষার চোখে দেখতে লাগল) । 

or) as Bam ya 0 Ge 
tL. ee ec coeh vr 


dll ৯ AL or I IE CD sl or din 


পপ 


#5 Bos = w-85 oc fA oc A$ se 
Lk JN SED NG SE ll AS ENED 
এখ EA Fd LL E-d ° 


EY I TASC 5৯১) El শোন বলো 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৮৫ 


St 8 Lg Ea Ids se ons 


- #6 এলত 


AS 4 cS | চী Sr SLI AISLY 


2- CC 70 ~ 
IEE lb Sb ise ii os A 


পলাল 


RY 5 Jul iis a jie ESR fr le al 5% ol 2, , 


0 পলা [Ed ° LE 7 


4১৩ SO. 2 EE oy Lg 


৬৫% ভাৰ বানর ইবদে জার জার জর বিত । তিনি সত চরম রানির 
বিনতে কায়েসকে বলতে শুনেছি £ আমার স্বামী আবু ‘আমর ইবনে হাফস ইবনে 
মুগীরা- ‘আইয়াশ ইবনে আবু রাবী'আ-কে আমার তালাক দেয়ার খবর এবং সেইসাথে 
পাচ ছা’ খেজুর এবং পাচ ছা’ যব দিয়ে আমার কাছে পাঠালেন। এ দেখে আমি তাকে 
বললাম, আমার জন্য এ ছাড়া কি আর কোন প্রকার খরচপত্র নাই? আর আমি কি 
তোমাদের বাড়ীতে .‘ইদ্দত’ পালন করবো না? জবাবে ‘আইয়াশ বললো ঃ না। ফাতিমা 
বলেন, তখন আমি কাপড়-চোপড় পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে গেলাম (এবং সবকিছু বর্ণনা করলাম)। তিনি জিজ্ঞেস করলেন $ 
তোমাকে কয় তালাক দিয়েছে? আমি বললাম, তিন তালাক রাসূলুল্লাহ (সা) বললেন £$ 
তাহলে ‘আইয়াশ সত্য কথা বলেছে। তুমি কোন প্রকার খোরপোষ পাবে না । তুমি 
তোমার চাচাতো ভাই ‘আবদুল্লাহ ইবনে উম্মু মাকতুমের বাড়ী গিয়ে ইদ্দত পালন করো । 
কারণ সে অন্ধ । তাই তুমি সেখানে কাপড় (ওড়না) খুলে রাখতে পারবে। তোমার ইদ্দত 
শেষ হলে আমাকে জানাবে । 

: ফাতিমা বিনতে কায়েস বলেন $ পরে বেশ কিছু সংখ্যক লোক আমাকে বিয়ের 
প্রস্তাব পাঠালো । তাদের মধ্যে মু‘আবিয়া এবং আবু জাহ্‌মও ছিলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ$ মু‘আবিয়া দরিদ্র-অভাবগ্রস্ত ব্যক্তি । আবু জাহ্‌ম তো 
নারীদের প্রতি অত্যন্ত কঠোর অথৰা (বর্ণনাকারীর সন্দেহ) স্ত্রীদের মারধোর করে থাকে 
অথবা (বর্ণনাকারীর সন্দেহ) অনুরূপ কোন কথা বললেন । এরপরে বললেন $ তুমি বরং 
উসামা ইবনে যায়েদকে বিয়ে করো । 

ec 25 --০% a- Ab 2 \°0 
dred Ke Br bd tl 0 Co 


- PD 2 


bl 5 4 4b FD as lle atid 


* — 


http://IslamiBoi.wordpress.com 


LAT 


EDINA LEICA a Td bc SG 


sc 0 7 ca ec # Ms LHe soc score ec es - 


wri dS sm ob bc bls sap Vf Sas 


৩৫৭৬ । আবু বাক্র ইবনে আবু জাহ্‌ম থেকে বর্ণিত । তিনি বলেন, আমি এবং আবু 
সালামা ইবনে ‘আবদুর রাহমান ফাতিমা বিনতে কায়েসের কাছে গেলাম । আমরা তাকে 
তার তালাক ও খোরপোষের ব্যাপারটা জিজ্ঞেস করলাম । তিনি বললেন ৪ আমি আবু 
‘আমর ইবনে হাফ্স ইবনে মুগীরার স্ত্রী ছিলাম | এক সময় সে নাজরান যুদ্ধে রওয়ানা 
হয়ে গেলো... হাদীসের অবশিষ্ট অংশ ইবনে মাহদী বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এই 
বর্ণনায় এ কথাটুকুও বলা হয়েছে যে, ফাতিমা বিনতে কায়েস বলেন £ পরে আমি তাকে 
(উসামা ইবনে যায়েদ) বিয়ে করলাম । আকু ইবনে যায়েদের মাধ্যমে আল্লাহ তা'আলা 
আমাকে সম্মান ও মর্যাদা দান করলেন। 


ul j% e - e-0 + 2. 19 20-4 


HA CEL HEL ho de ০,১ 


tC SE 0 RY EE INAS AALM EES [6 


Toes Ld 
Uli Ss 22 


পন 


৩৫৭৭ । আবু বাক্র (ইবনে আবু জাহ্‌ম) থেকে বর্ণিত ৷ তিনি বলেন £ ‘আবদুল্লাহ ইবনে 
যুবাইরের শাসনামলে আমি এবং আবু সালামা একদিন ফাতিমা বিনতে কায়েসের কাছে 
গেলাম । তিনি আমাদের কাছে বর্ণনা করলেন, তার স্বামী তাকে বায়েন তালাক 
bb ER ' 


0 cr607 rr 


EAT ns 5 OXY YE co 


AES LE 
৩৫৭৮ ফাতিমা বিনতে কায়েস (রা). থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমার স্বামী 


আমাকে তিনি তালাক দিলো । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট 
থেকে আমার জন্য বাসস্থান বা খোরপোষের ব্যবস্থা করেননি । 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৮৭ 


bass 22, 
[) পল ভলপ এ Ed -3 As 


or ham 0 ECS Jl hs fe ell 
SF SLI YE ie Sb x5 sxe Peper ETS ui 


2 0c 5 oe DERE y PAS ন 


SU 4 5 ok Ll SEDC IRE 


< ie 


Laas Rn EEE SF a SAR ETL ELE রা 
ইবনে সাঈদ ইবনুল ‘আস ‘আবদুর রাহমান ইবনে হাকামের কন্যাকে বিয়ে করলেন। 
অতঃপর তিনি তাকে তালাক দিয়ে বাড়ী থেকে বের করে দিলেন। এ ব্যাপারে ‘উরওয়া 
তাকে দোষারোপ ও তিরস্কার করলেন। লোকেরা বললো, ফাতিমা বিনতে কায়েসও তো 
তালাকপ্রাপ্তা হওয়ার পর স্বামীর বাড়ী থেকে চলে গিয়েছিলেন ‘উরওয়া বলেন, এ কথা 
শুনে আমি ‘আয়েশার (রা) কাছে গিয়ে তাকে এ বিষয়টি জানালাম । তিনি বললেন $ 
i HLL OG AL Od AV Mi 


ত লপ্ ত Jie He He} 


ib ul pre U৩ Gi als Cu > Ee TEE CE 


USUI F mi II Bt 5 Hdl ce Ji 


৩৫৮০ ৷ ফাতিমা বিনতে কায়েস (রা) ৱোলের্নিত (চিনি বলেন: আছি তিল্রাহ 
তিন তালাক প্রদান করেছে। এখন আমার আশংকা হয় (তাদের বাড়ীতে ‘ইদ্দত’ পালন 
করতে চইলে) তারা আমার সাথে দুর্ব্ববহার করবে । অধস্তন রাবী বলেন, এ কথা শুনে 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম তাকে ‘ইদ্দত’ পালনের জন্য অন্যত্র যাওয়ার 
নির্দেশ দিলে তিনি অন্যত্র চলে গেলেন। 


[) oz Je 5.3L. LL 5.-he be 5.2 


lors A RA lm IF E2os 
ALIUG J ER SINCE de 


ললললপ এপ 


iN, 


- http://islamiBoi.wordpress.com 


১৮৮ সহীহ মুসলিম 


৩৫৮১ ৷ আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এ কথা বর্ণনা করার মধ্যে তার জন্য 
কোন কল্যাণ নিহিত নেই । অধস্তন রাবী বলেন, অর্থাৎ তার বক্তব্য- (তালাকপ্রাপ্তা 
স্ত্রীলোক) বাসস্থানও-পাবে না এবং খোরপোষও পাবেনা । 


Aor Ao Ne 


ue er) Eo i 22 or 5) 22. 


- ec ec caret 
TE rae 


পল লালে পর্ভত 


পপ aH OB Baars 


ET IA ELM 


ES EE 


৩৫৮২ ৷ ‘আবদুর রাহমান ইবনে কাসেম থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেন, 
‘উরওয়া ইবনে যুবায়ের (রা) ‘আয়েশাকে (রা) বললেন £ আপনি কি জানেন না 
হাকামের কন্যা অমুককে তার স্বামী বায়েন তালাক প্রদান করেছে এবং সে বাড়ী থেকে ' 
বেরিয়ে অন্যত্র চলে গেছে? ‘আয়েশা (রা) বললেন ঃ তাহলে তো সে (মেয়েটি) খুব 
খারাপ কাজ করেছে। তিনি (‘উরওয়া) পুনরায় বললেন £ আপনি কি ফাতিমা বিনতে 
কায়েসের ঘটনা শুনেননি? তিনি (আয়েশা) বললেন ঃ£ এ ঘটনা উল্লেখ করে তার কোন 
লাভ নেই । 


টীকা £ঃ এ অনুচ্ছেদে বিভিন্ন সনদে ফাতিমা বিনতে কায়েস (রা) থেকে বর্ণিত হাদীস থেকে শরীয়তের 
অনেক গুরুত্বপূর্ণ বিষয় অবহিত হওয়া যায়। যেমন, দূরে অবস্থান করে স্ত্রীকে তালাক প্রদান করা, স্ত্রীর 
অধিকার আদায়ের জন্য নিজের পক্ষ থেকে লোক নিয়োগ করে তার উপরে দায়িত্ব অর্পণ করা, অন্যের 
মাধ্যমে স্ত্রীকে তালাকের সংবাদ দান করা, কোন অসুবিধা দেখা দিলে স্বামীর বাড়ী ত্যাগ করে অন্যত্র গিয়ে 
ইদ্দত’ পালন করা, প্রয়োজনবশতঃ কোন নেককার স্ত্রীলোকের সাথে (পর্দার সীমা রক্ষা করে) পুরুষদের 
স্ত্রীলোক সাড়া না দিলে অপর পুরুষের পক্ষ থেকে প্রস্তাব দেয়া, নসীহত বা সদুপদেশ দানের জন্য কারো 
অনুপস্থিতিতে তার দোষ-ক্রটি উল্লেখ করা ইত্যাদি জায়েয ৷ 


অনুচ্ছেদ £৪৬ 
বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রীলোক এবং মৃত স্বামীর ‘ইদ্দত’ পালনকারী স্ত্রীলোক 
‘ইদ্দত’ পালন অবস্থায় প্রয়োজনবোধে দিনের বেলা বাইরে বের হতে পারে। 


নপ্ীত ত 7 eo 5.2 


| EE MIC aril 


oo A 3 2 ৰল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৮৯ 


eee ‘ Ab y a” aed l 


-$ ree oY Bia so eo L5G ২-০০7 এ? of occ co ec ce 
ঠি Aktien iss bi Ro 


[ad SY [Ed £84 le id Eo 


পপ পা 


sibs ERT SEE Ca SE SE a Sl 
তালাকপ্রাপ্তা হওয়ার পর তার খেজুর বাগানে গিয়ে খেজুর পাড়তে মনস্থ করে বের 
হলেন। এক ব্যক্তি তাকে তিরস্কার করলো। তাই তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে গিয়ে সব কথা বললেন । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 
8 হাঁ, তুমি গিয়ে নিজের বাগান থেকে খেজুর সংগ্রহ করবে । তুমি হয়ত তা দিয়ে 
দানখয়রাত করবে অথবা ভাল কাজ করবে । 


টীকা £ এই হাদীসকে দলীল হিসেবে গ্রহণ করে ইমাম মালিক, ইমাম শাফেয়ী, ইমাম সাওরী, ইমাম লাইস 
এবং ইমাম আহমাদ বলেছেন, বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রীলোক ‘ইদ্দত’ পালনকালে প্রয়োজন দেখা দিলে দিনের 
বেলা ঘর থেকে বের হতে পারে। একইভাবে যে স্ত্রীলোক স্বামীর মৃত্যুর কারণে ‘ইদ্দত’ পালন করছে সেও 
বের হতে পারবে। কারণে ‘ইদ্দত’ পালন কালে ঘর থেকে বের হওয়ার ব্যাপারে ইমাম আবু হানিফাও 
একই মত পোষণ করেছেন। তবে বায়েন তালাকপ্রাপ্তা স্ত্রীলোকের ব্যাপারে তিনি ভিন্নমত পোষণ করেছেন। 


অনুচ্ছেদ $ ৭ 
গর্ভবতী স্ত্রীলোক স্বামীর মৃত্যুর কারণে অথবা অন্যান্য কারণে সম্তান ভূমিষ্ঠ 
হওয়া পর্যন্ত ইদ্দত পালন করবে । 


অতল প 


| ART Hy ist lays AL n (ie 


hs \2 Jo.2 LF. <r edo 232 2 তত ez ss coef 


lal ae fr Sl Ay rin Sr 3 sl ay 
223, > 2) -e% eo ke zc 20% af ” ec ee coed ols er 
uk sot) My dus. vor FIA In 0 ey da 


2.22 224 0786 


i (0 G6 EO Ee Nes ele le dl) 


If elf ice N92 oc 22-2 NOE 2 He Sal - ec ec As SS 
uu cu ls 3 dus ur Alc সে EL J 


PANTS FS E -# cc 0 LEAL herent czech 58 


6, Et) yl ১০০ Anat wi | clan! aU 


পলস পলা 


LL Lec co ecco eh ০৪-৪০ - c-e- 222, © 0c 


TALE LSILE BL mtr SVE En 


http://IslamiBoi.wordpress.com 


১৯০ সহীহ মুসলিম 


4 FH oer 
ন Fondo yy We Fld let Bb PS 


2H JE a ; AL a Ida 


PEASE 


lp Lh IRS NT 2 
Poi coc err -5- 2008 


ee TITS PULA He 


0 LE Pec 


u তে EAC se J NI desl 3/১ Une: 


Her Go coher Aer 


HS bes CAN aot Sb Ils x2 


৩৫৮৪ ৷ ‘উবায়দুল্লাহ ইবনে ‘আবদুল্লাহ ইবনে ‘উতবা থেকে বর্ণিত । তিনি বলেন ঃ তার 
পিতা “আবদুল্লাহ ইবনে ‘উতবা (রা) ‘উমার ইবনে ‘আবদুল্লাহ ইবনে আরকাম যুহরীকে 
এই মর্মে আদেশ করে পত্র পাঠালেন ৪ “সে যেন সুবাই‘আ বিনতে হারিস আসলামিয়ার 
কাছে গিয়ে তার বর্ণিত হাদীসটি সম্পর্কে এবং সে নিজের ইদ্দতের ব্যাপারে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি তাকে কি 
বলেছিলেন সে বিষয়েও জিজ্ঞেস করে জেনে তাকে লিখে জানায়” সুতরাং ‘উমার ইবনে 
‘আবদুল্লাহ- ‘আবদুল্লাহ ইবনে ‘উতবাকে লিখে জানালেন, সুবাই‘আ তাকে জানিয়েছেন 
যে, তিনি বনী ‘আমের ইবনে লুয়াই গোত্রের সা“দ ইবনে খাওলার স্ত্রী ছিলেন। সা'দ 
ইবনে খাওলা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বিদায় হজ্জের সময় তিনি তাকে 
গর্ভবতী রেখে ইনতিকাল করেন। তাঁর (সা'দ ইবনে খাওলা) ইনতিকালের পর পরই 
তিনি (সুবাই’আ) সন্তান প্রসব করেন এবং নিফাস থেকে পবিত্রতা লাভ করার পরেই 
বিয়ের প্রস্তাব দানকারীদের জন্য নিজেকে সঙ্জিতা করেন৷ এই সময় বা‘কাক নামে বনী 
‘আবদুদ্‌ দার গোত্রের এক লোক তাঁর (সুবাই‘আ) কাছে গিয়ে বললো ঃ কি ব্যাপার, 
তুমি যে সাজসজ্জা করেছো, দেখতে পাচ্ছি। মনে হয় তুমি বিয়ে করতে আগ্রহী । খোদার 
কসম, চার মাস দশদিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত তুমি.বিয়ে করতে পারবে না। 
সুবাই’আ বৰ্ণনা করেছেন, সে আমাকে এরূপ.কথা বললে আমি তখনই পোশাক-পরিচ্ছদ 
পরিধান করে সন্ধ্যার সময় রওয়ানা হলাম এবং রসূলুল্লাহু সাল্লাল্লাহ আলাইহি ওয়া 
সাল্লামের কাছে গিয়ে বিষয়টি জিজ্ঞেস করলাম । তিনি আমাকে এই মর্মে রায় দিলেন 
যে, আমি যখন সন্তান প্রসব করেছি তখনই আমার ‘ইদ্দত’ শেষ হয়ে হালাল হয়ে গেছে। 
তিনি আমাকে আরো নির্দেশ দিলেন যে, আমি ইচ্ছা করলে এখন কারো 'সাথে বিয়ে 
বসতে পারি। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৯১ 


হঁবনে শিহাব বলেন, সন্তান প্রসবের পর নিফাস অবস্থায় থাকলেও কোন স্ত্রী লোকের 
বিয়ে করতে বাধা আছে বলে আমি মনে করি না। তবে নিফাস চলাকালীন সময়ে 
. সহবাস করবে না, পবিত্র হওয়ার পর সহবাস করবে। 


$20 hels.2 


suf Ui 
Ll LN Sls Ae Hots Es 


ee or 


EEL EL nol bl es ho ras 


sll As Sl Lo lL fan 


Pl) পল ন 


Ed Sos $e c-02 এল পপ 


f loc nc EAA LINE 


ce 08 2০/০ 


CRAIN LH LAID oS, Jer 


৩৫৮৫ ৷ সুলাইমান ইবনে ইয়াসার (রা) ধেৱা বিত / আৰু বলায় ততো অনুর 
রাহমান (রা) এবং ইবনে ‘আব্বাস (রা) আবু হুরায়রার (রা) কাছে গিয়ে. একত্রিত 
হলেন । তারা উভয়ে আলাপ করছিলেন, “গর্ভবতী স্ত্রী স্বামীর মৃত্যুর একদিন পরই সন্তান 
প্রসব করে নিফাস শুরু হলে তার ‘ইদ্দতের সময়সীমা কতদিন হবে?” ইবনে ‘আব্বাস 
(রা) বললেন, তার ‘ইদ্দত’ কাল হবে দু'টি সময়ের মধ্যে দীর্ঘতর সময়টি (চার মাস দশ 
দিন অথবা সন্তান প্রসবের সময়-এর মধ্যে যেটা দীর্ঘতর) । আর আবু সালামা (রা) 
বললেন £ সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার ‘ইদ্দত’ কাল শেষ হয়ে যাবে এবং অন্য 
স্বামী গ্রহণ তার জন্য হালাল হয়ে যাবে- এ নিয়ে তারা উভয়ে বিতর্কে লিপ্ত হলেন। 
আবু হুরায়রা (রা) বললেন ৪ আমি আমার ভ্রাতুম্পুত্র আবু সালামার সাথে আছি (আমি 
তার মত সমর্থন করি) । তখন তারা সবাই এ বিষয়টি জানার জন্য ‘আব্দুল্লাহ ইবনে 
‘আব্বাসের আযাদকৃত দাস কুরাইবকে উন্মু সালামার (রা) কাছে পাঠালেন, সে ফিরে 
এসে জানালো, উন্মু সালামা (রা) বলেছেন ঃ সুবাই'আ আসলামিয়া স্বামীর মৃত্যুর কয়েক 
দিন পরই সন্তান প্রসব করলেন তিনি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জানালেন । তিনি তাকে বিয়ে করার অনুমতি দিলেন। 


alec — ere ERs SOE PR of eof hos AY} 


SU PS TENS YEN ci burt 202 


http://IslamiBoi.wordpress.com 


১৯২ সহীহ মুসলিম 


I CGA LN a 9 sf x S20 ny Bor 


নন 


Orr srr 28 > 


Ly) ce loeld Lary 


৩৫৮৬ । ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে এ সুত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
তবে লাইস তার বর্ণিত হাদীসে এতটুকু কথা বলেছেন যে, তারা বিষয়টি সম্পর্কে জানার 
জন্যে উম্মু সালামার (রা) কাছে লোক পাঠালেন । কিন্তু এতে কুরাইবের নাম উল্লেখ করা 
হয়নি । 


টীকা £ গর্ভবর্তী স্ত্রীলোকের ইদ্দতের. সময়সীমার ব্যাপারে অধিকাংশ উলামা একমত যে, সন্তান প্রসৰ করা 
পর্যন্ত সে ‘ইদ্দত’ পালন করবে । সন্তান ভূমিষ্ঠ হলেই তার ইদ্দত শেষ হয়ে যাবে। কুরআন মজীদে এ 
সম্পর্কে বলা হয়েছে- “ওয়া উলাতুল আহ্‌মালি আজালুহুন্না আই ইয়াদানা হামলাহুম্না” । অর্থাৎ “গর্ভবর্তী 
মেয়েদের ইদ্দত গর্ভস্থ সম্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত নির্দিষ্ট ” সুতয়াং কুরআনের এই আয়াত অমুসারে স্বামীয় 
মৃত্যুয় পরপর যদি তার স্ত্রী সন্তান প্রসব করে তাহলে তার ‘ইদ্দত’ কাল শেষ হয়ে যাবে এবং অন্য কারো 
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে । ইমাম মালিক, ইমাম শাফেয়ী, ইমাম অধু হানিফা ও ইমাম 
আহমাদ ইবনে হাম্বল এই মত পোষণ করেছেন। 


অনুচ্ছেদ 8 ৮ 

TU TE RUN 
দিনের অধিক শোক পালন করা হারাম । 

aS AdladE Fan FARA Lb 


40 BH, shes EL bee 


2 ল ল 


পপ n+ 25 -2 25 
lac ec ° পগলা MEST EP Hanada 2 


aan ০ ie RAIA orf sl dsr bie ls 


JN False l PL Tiras JL 


ec চট cc০৪% ৪" ecec Ne 


Ege lo ¥ J) ৯১ $৩ = > £5) ~~ a“ 5 FY 


পল Ld 
eo cr ER তলত তত al 202 ce- - 
LU dE ~ ১ ‘5 lh 

পতন SE Mas A ঠি occ 


৩ “le HEIDE MILB Ee 


http://IslamiBoi.wordpress.com সহীহ হুসলিম ১৯৩ 


bl > $= es a Ah. v5 US 4S RANE 


LEA AE 


UES সা I EAE ত ) ৩! Ls cd 
<5, Ef REY Al SE UE JL, “le 4 i dll 

i+ Ao \ SA cot Ef Saez ecco sz N22 2 বৰে EE 
ND SN FT NS CTT 


+ ES 5 oe KE শত) Fo 


22 


oA A RE 


coc ez 0% Led sA dod c- Gl S$ 


LAB LIE GF ECA > EY 


eee fe 2 oc toa rab, Hie, FAL SG ec eco 
SL nll SR EA PS Co LN. UE 


or 4 


EES 


৩৫৮৭ ৷ হুমায়েদ ইবনে নাফে’ যয়নাব বিনতে আবু সালামা (রা) থেকে তিনটি হাদীস 
বৰ্ণনা করেছেন ৪ ' : 

যয়নাব বিনতে আবু সালামা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী : 
' উম্মুল মুমিনীন উম্মু হাবীবার (রা) কাছে তার পিতা আবু সুফিয়ানের ইনতিকালের পর 
গেলাম । তিনি হলুদ বর্ণের সংমিশ্ৰিত খোশবু বা এ জাতীয় কিছু আনালেন এবং একটি 
মেয়ের গায়ে তা মাখলেন। পুরে এ হাত নিজের দুই গণ্ডে ঘষে বললেন ৪ আল্লাহর শপথ! 
খোশবু ব্যবহারের প্রয়োজন এখন আমার ছিল না । তবে এটা আমি এজন্য করলাম যে, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামকে মিম্বরে উঠে বন্বতে শুনেছি 8 “যে 
স্ত্রীলোক আল্লাহ ও আখেরাতের দিনের প্রতি ঈমান রাখে তার পক্ষে তার কোন মৃতের 
জন্য তিন দিনের অধিক শোক প্রকাশ করা হালাল নয়! তবে স্বামীর জন্য চার মাস দশ 
দিন শোক প্রকাশ করবে। 


যয়নাব বলেন, এরপর উন্মুল মু'মিনীন যয়নাব বিনতে জাহাশের ভাই ইনতিকাল করলে 
আমি তার কাছে গেলাম । তিনিও সেই সময় খোশবু্‌ আনিয়ে তা মেখে বললেন ঃ 


১৯৪ সহীহ মুসলি http://IslamiBoi.wordpress.com 


আল্লাহর শপথ, এখন আমার খোশবু ব্যবহারের মোটেই প্রয়োজন ছিল না। তবে আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লামকে মিম্বারে দাড়িয়ে বলতে শুনেছি £ “যে 
স্ত্রীলোক আল্লাহ ও আখেরাতের দিবসের প্রতি ঈমান রাখে তার পক্ষে কোন মৃতের জন্য 
তিন দিনের অধিক শোক প্রকাশ করা হালাল নয়। স্ত্রী স্বামীর জন্য চার মাস দশ দিন 
শোক করবে যয়নাব বিনতে আবু সালামা বলেন, আমি আমার মা উম্মুল মু'মিনীন উম্মু 
সালামা (রা)-কে বলতে শুনেছি, এক স্ত্রীলোক রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার মেয়ের স্বামী মারা গেছে। 
পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না । স্ত্রীলোকটি তার কথা দুই 
বা তিনবার পুনরাবৃত্তি করল । প্রতিবারই তিনি (রাসূলুল্লাহ) ‘না’ বলেছেন। এই কথার 
পর রসূলুল্লাহু সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ এখন তো মাত্র চার মাস দশ 
দিন ‘ইদ্দত’ পালন করতে হয়। জাহেলী যুগে তো পুরো এক বছর কাটিয়ে বছর শেষে 
গোবর নিক্ষেপ করে ইদ্দত পূর্ণ করতে হতো । 

অধস্তন রাবী হুমায়েদ বলেন, আমি জিজ্ঞেস করলাম, এক বছর পূর্ণ করে গোবর 
নিক্ষেপ করাটা আবার কিরূপ ছিল? তিনি বললেন ঃ জাহেলী যুগে কোন স্ত্রীলোকের স্বামী 
মারা গেলে সে একটি সংকীর্ণ কুঁড়েঘরে প্রবেশ করতো, নিকৃষ্ট পোশাক পরিধান করতো 
এবং সুগন্ধি বা এ ধরনের কোন কিছু স্পর্শ করতো না। এভাবে এক বছর অতিবাহিত 
হলে তার কাছে একটি গাধা, বকরী অথবা পাখী বা এরূপ কোন জীব আনা হতো। সে 
তা দ্বারা পবিত্রতা অর্জন করতো । তবে যে জন্তু দিয়েই পবিত্রতা অর্জন করা হতো তা 
মারা যেতো । এরপর কুঁড়েঘর থেকে বেরিয়ে আসলে পশুর গোবর দেয়া হতো । সেতা 
ছুড়ে ফেলতো ৷ এরপর সে ইচ্ছা করলে সুগন্ধি বা এরূপ অন্য কিছু ব্যবহার করতে 
পারতো। - « 


s- Lo} coos ce- Je} 5.305 . 


es ক মিন চল এ এ ও RE Bl [2G 


“et? ত পু 5 ই eden 28 AEA 


aE CRT) he siti TEN 


নন I CAR c- Nas ci 225 occ cr 


+ dds Ean - SN CAE 
EAA Ed 


) 2 j ১) sy Ey io 45 =| cls hy চট ; 52S J JJ 


পল Ed 


fcc ec Mog ddd soo st oc Exiles “oc 20% 
se) a “le 4 2 C2) Ah) 83 hl or hy Bry les Bn 


পল ৪০ 


Ld Lod aod 


http://IslamiBoi.wordpress.com সৰহ সিম 3৯৫ 
৩৫৮৮ ৷ হুমায়েদ ইবনে নাফে' থেকে বর্ণিত তিনি বলেন, আমি যয়নাব বিনতে উম্মুল 
মু'মিনীন উন্মু হাবীবার এক ঘনিষ্ঠ আত্মীয় ইনতিকাল করলে তিনি (তিনদিন পর) হলুদ 
বর্ণের এক প্রকার সুগন্ধি আনিয়ে তা নিজের দুই হাতে লাগালেন। অতঃপর তিনি 
বললেন, আমি এরূপ করছি এজন্য যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্মাহ আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ যে স্ত্রীলোক আল্লাহ এবং আখেরাতর প্রতি ঈমান রাখে 
তার পক্ষে নিজের কোন মৃত ব্যক্তির জন্য তিন দিনের অধিক শোক পালন করা হালাল 
নয়। একমাত্র স্বামীর জন্যই চার মাস দশদিন শোক পালন করবে। এ হাদীসটি 
হুমায়েদের কাছে যয়নাব তার মা উম্মু সালামার নিকট থেকে এবং নবী সাল্লাল্লাহু 
আলীইহি ওয়াসাল্লামের স্ত্রী যয়নাব বিনতে জাহাশের নিকট থেকে কিংবা তার অন্য কোন 
স্ত্রীর নিকট থেকে বর্ণনা করেছেন। 


- T4o Ho 29.2 


ee sg LS 


Ld #22 coor 2% 0 পাজল ] e och och. লন্ত cox 20s 
FELL NA ASS RA OHO 
Ld পপ 


AEE 4 | [Ee LR Fes; EE ME 
EA FASE LHL dls 5 py 
os ecco 
Herb in on kB I Ge Aa, wSely 
os G5 cae 
Ley pd in) 
৩৫৮৯ । হুমায়েদ ইবনে নাফে' থেকে বর্ণিত । তিনি বলেছেন ৪ আমি যয়নাব বিনতে উম্মু 
সালামাকে তার মা উন্মুল মু'মিনীন উম্মু সালামার সুত্রে বর্ণনা করতে শুনেছি ৪ এক 
মহিলার স্বামী মারা গেলো। এই সময় (তার আত্মীয়-স্বজন) সবাই তার চক্ষুপীড়ার 
কারণে চোখ নষ্ট হয়ে যাওয়ার আশংকা করলো। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে তার চোখে সুরমা লাগানোর অনুমতি প্রার্থনা করলো। 
রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £.(জাহেলী যুগে স্বামী মারা গেলে 
ইদ্দত পালনের জন্য) তোমরা নিকৃষ্ট ঘরে নিকৃষ্ট পোশাকে নিজের বাড়ীতে এক বছর 
পর্যন্ত অবস্থান করতে এমতাবস্থায় যখন তার কাছ দিয়ে কুকুর অতিক্রম করত তখন 
এর প্রতি গোবর বা পশুর বিষ্ঠা নিক্ষেপ করে ‘ইদ্দত’ শেষ করতে হত, অতঃপর ঘর 
থেকে বেরিয়ে আসতে পারত । এখন কি মাত্র চার মাস দশদিন ইদ্দত পালন করতে 
পারবে না? 


| http://IslamiBoi.wordpress.com 
১৯৬ সহাহ মুসালম E 


< e- 7/0 - © eh ech. তনত zz to 220-2 
So bs hind CEE ° bys 


CEE 


-ce-c 2 লৰ নল E s 2a 


Se DE 5 ll 


eae 


Hee ALSO ir i Me EL EL LLL C AEA 
EO Ee HE OS EE MOE SS A 
উল্লিখিত হয়েছে। oc 25 

2 L222 
2 Pat ASA ny Bir Ii ts lo 
ETL shoo 2% ocx 2 sk লূত ce ceo - 456 EY) 
A 5 thts ox LIAL Lone! ed ul 


EA POP POE LEIS oe al 4 REALS 
45 TS pS NY EUS ্ ILE 


Mec Fs Accel ES) 


Ay rile Us J ডি Le inh 


EA 


৩৫৯১ ৷ হুমায়েদ ইবনে নাফে'* থেকে বর্ণিত ৷ তিনি যয়নাব বিনতে আবু সালামাকে বর্ণনা 
করতে শুনেছেন যে, তার মা উম্মুল মু'মিনীন উন্মু সালামা ও উম্মু হাবীবা (রা) একজন স্ত্রী 
লোকের বিষয়ে আলোচনা করছেন। স্ত্রীলোকটি রাসূলুল্লাহ সাল্মান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এসে বললো, তার মেয়ের স্বামী মারা গেছে। এখন তার মেয়ের চক্ষু 
পীড়া দেখা দিয়েছে। তাই সে তার চোখে সুরমা লাগাতে চায়। একথা শুনে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ (জাহেলী যুগে) তোমরা এক বছর পর্যন্ত 
হদ্দত’ পালন করার পর পশুর গোবর নিক্ষেপ করে ইদ্দত পালনের সমাপ্তি ঘটাতে । 
আর এখন তো মাত্র চার মাস দশদিন ইদ্দত পালন করতে হয় । 
ec 


5 sr 2 


aA ec 4 oo 7 6 ec c-0-2 ahs $ tec 


CE NET NE RENE eu din Ua 2d LG, Full 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ১৯৭ 


ssi daizt il HAMEL IAALS a 


Aer wfc ecco cer তলব + 


sh oe lhe oS ib es bs <3 ia | 


পপ পলা 


সা EE £35 els dF LY 4S ALES 

po rl I TO 1S) 
৩৫৯২ । যয়নাব বিনতে আবু সালামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উম্মুল মু'মিনীন 
উম্মু হাবীবার কাছে (তার পিতা) আবু সুফিয়ানের ইনতিকালের খবর পৌছার পর তৃতীয় 
দিনে তিনি হলুদ বর্ণের কিছু সুগন্ধি আনিয়ে তা নিজের দুই হাত ও গণ্ডদেশে লাগালেন 
তিনি বললেন ৪ আমার এই মুহূর্তে এই সুগন্ধি কোন প্রয়োজন ছিল না । কিন্তু আমি নবী . 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ঃ যে স্ত্রীলোক আল্লাহ ও আখিরাতের 
দিনের প্রতি ঈমান রাখে তার জন্য স্বামী ছাড়া অন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক 
শোক প্রকাশ করা হালাল নয়৷ শুধুমাত্র স্বামীর জন্য সে চার মাস দশ দিন শোক প্রকাশ 
কনমবে। 


es? horctecd, cor He Loc 


oobi su C2 
ESSA Acs ec2 ন 
es I GEL el hI sx sd 
els dh; i NIL bibl ay 5 wks 
ec ec c= Ss ed SE Ys aa 7 of Re । 2 RAE 
5 ১) CUDN Sp on af Ody dh 5 9 Et) 
৩৫৯৩ ৷ উম্মুল মু'মিনীন হাফসা (রা) অথবা ‘আয়েশা (রা) অথবা উভয় থেকে বর্ণিত । 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ যে স্ত্রীলোক আল্লাহ এবং তার 
রাসূলের প্রতি ঈমান রাখে তার পক্ষে স্বামী ছাড়া অন্য কোন মৃতের জন্য তিন দিনের 
অধিক শোক প্রকাশ করা হালাল নয় । 
- 4s ta Mc cogs of cea ©- 8 Hed cto 4s 2.0 
Naw Bl as a> «ls EO tar Slt ett 2 


পল 


bil 12 Fe ত্য REE A ed a 
৩৫৯৪ । এ সুৱেও উপরের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


৯৮ সহীহ্‌ মুসলিম 


2 s.4, I 


i i SE ৰ Hi ye Ua HAS 


Ed 


ake Ht Sc 5: ARG rr গে e০০5 e-2 [1 ৰদে, Ld 


“ EAA Ed 


cc. : PE 2 
FELT Ir ETE Ss 


লএলতপ 


ec 2 এ" ৪ 


OEE CE EEE TE EH EEO 
ie SA: “সে স্বামীর জন্য চার মাস দশ দিন শোক পালন করবে।” 


eh ু 8 id e-} Ae MF Eg PAE: - ET 
a Ll Ss ec ec 0,2 occ ec coc we No 
HEE SB NU so se OO 


ce cI ec As, 2 


i 5 is Bondhell EA 
৩৫৯৬ । এ সূত্রে পূর্বের হাদীসের অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। 
s HA 


Ze to 2 28 Adee c-0 20 - ৪০ 


fy Ath Ss 52 M3 “2 lh hs 


EE Le ole Te EE 
Fo “ > os Ls ALY 439 bo Kt] Yo al ER 
EEN OS ETON 


৩৫৯৭ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪' যে 
স্ত্রীলোক আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে তার পক্ষে স্বামী ছাড়া অন্য কোন 
মৃতের জন্য তিন দিনের অধিক শোক প্রকাশ করা হালাল নয় । 


http://IslamiBoi.wordpress.com 


সহাহ মুসলিম ১৯৯ 
nn Er ers wo bres 


Bi: SE LA 


ঞ 5s oA oil 2 JI -) se dl $২ Ald ibs El se Lain 
EEE EMA i To ok ng ERS 


cok at LESS 


4b) 5 o ARE e 4 ) Ne y, 


হা 0 REE HTT EN ওয়াসাল্লাম 
কোন স্ত্রীলোক কোন মৃত ব্যক্তির জন্য যেন তিন দিনের অধিক শোক প্রকাশ না করে। 


একমাত্র স্বামীর জন্য স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে । এই সময় স্বামীর জন্য 
স্ত্রী চার মাস দশ দিন শোক পালন করবে । এই সময় সে রঙিন কাপড় পরিধান করবে 
না, খোশবু মাখবে না এবং সুরমা লাগাবে না৷ তবে মাসিক খতু থেকে পবিত্র হওয়ার 
পর সামান্য পরিমাণ কুস্ত্‌ এবং আয্ফারের খোশবু ব্যবহার করতে পারে। 


dec coos e-2 20 2 Hoc cod 0 hes Be Pf 


SO AE “ Xu dus har at lo) 2 UES) 


12 Let co HDD. 2 loose 


BEERS lr le 2 US S22 ny Ba 


-e ut Ed 


05 ns & 3 


ECE TEE EEE EES BIO TOMETE 
তারা বর্ণনা করেছেন যে, হায়েজ থেকে পবিত্রতা অর্জনের সময় সে (যে স্ত্রীলোকের স্বামী 
মারা গিয়েছে) কিছু কুস্ত্‌ এবং আষ্ফার জাতীয় খোশবু ব্যবহার করতে পারে। 


CREED) - 2% কল পল 9-৮ LE ও 


এচ LLIB GS 3 ess CH 


AEC ec Hb oocot 22-982 


PISY ts Ll EFS Hopes 
ERS EE bs, lel J Jp LA PT 0 Ve HO 


bl, hd 0৫ a S Vl ou 


৩৬০০ । উম্মু ‘আতিয়া (রা) EEE OIE CREE TENE 
জন্য তিন দিনের অধিক শোক পালন করতে আমাদের (মেয়েদের) নিষেধ করা হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 
২০০ সহীহ মুসলিম p i 


তবে স্বামীর জন্য চার মাস দশ দিন শোক করার নির্দেশ দেয়া হয়। আমাদের নির্দেশ 
দেয়া হয়েছে যে, এই সময় (চার মাস দশ দিনের মধ্যে) আমরা যেন সুরমা না লাগাই, 
খোশবু ব্যবহার না করি এবং রঙিন কাপড় পরিধান না করি । তবে মহিলাদের জন্য 
এতটুকু অনুমতি আছে যে, আমরা কেউ যখন গোসল করে হায়েজ থেকে পবিত্র হবো, 
তখন কুসৃত্‌ এবং আষফার জাতীয় খোশবু কিছু পরিমাণে ব্যবহার করতে পারব । 


টীকা £ঃ এই অনুচ্ছেদে বর্ণিত হাদীসগুলোর উপর ভিত্তি করে সব আয়িম্মা ও ‘উলামা এ ব্যাপারে একমত যে, 
স্বামীর মৃত্যুতে স্ত্রীকে শোক পালন করতে হবে । এ ধরনের শোক পালন করা স্ত্রীর জন্য ওয়াজিব । তবে 
শোক পালনের বিস্তারিত ব্যাখ্যায় আয়িম্মা ও আলেমগণ ইখতেলাফ করেছেন। ইমাম শাফেয়ী (রহ) ও 
অধিকাংশ আলেমের মতে, স্ত্রী ছোট-বড়, কুমারী-অকুমারী, স্বাধীন বা ক্রীতদাসী, মুসলিম বা আহলি কিতাব 
যাই হোক না কেন তাকে শোক-ইদ্দত পালন করতে হবে। কিন্তু ইমাম আবু হানিফা, কুফার অন্য 
আলেমগণ, আবু সাওর এবং কিছু সংখ্যক মালিকী আলেমের মতে, কিতাবিয়া স্ত্রীর জন্য স্বামীর মৃত্যুতে 
শোক-ইদ্দত পালন ওয়াজিব নয়। কেননা, হাদীসে আল্লাহ, তার রাসূল এবং কিয়ামত দিবসের প্রতি ঈমান 
পোষণকারিণী স্ত্রীলোকের কথা উল্লেখ-করা হয়েছে। এতে প্রমাণিত হয় যে, এ হুকুম মুসলিম নারীদের 
বেলায়ই শুধু প্রযোজ্য । ইমাম আবু হানিফা অল্পবয়স্কা এবং ক্রীতদাসী স্ত্রীর জন্যও শোক পালন ইদ্দত 
ওয়াজিব নয় বলে রায় দিয়েছেন। তবে ক্রীতদাসী স্ত্রী, উন্মু ওলাদ, রিজয়ী ‘তালাকপ্রাপ্তা স্ত্রী এবং দাসীর জন্য 
শোক পালন ইদ্দত ওয়াজিব নয় বলে সমস্ত আয়িশ্মা ও উলামা একমত হয়েছেন । তিন তালাকপ্রাপ্তা স্ত্রীর 
বেলায় আবার সবাই দ্বিমত পোষণ করেছেন । ‘আতা, রাবী‘আ, মালিক, লাইস, শাফেয়ী এবং ইবনে মুনযির 
বলেছেন $ তিন তালাকপ্রাপ্তা স্ত্রী তার তালাকদাতা স্বামীর মৃত্যুতে শোক-ইদ্দত পালন করবে না। 
শোক-ইদ্দত পালনের সময়কাল চার মাস দশ দিন। এই সময় স্ত্রী কোন প্রকার সাজসজ্জা করতে পারবে 
না। সুরমা ব্যবহার করবে না, রঙিন কাপড় পরবে না, সুগন্ধি মাখবে না এবং সাজসজ্জার জন্য আধুনিক 
যেসব উপকরণ উদ্ভাবিত হয়েছে, তার কোনটিই ব্যবহার করবে না। 


bh শতম ত [ESCO 
JL 
কিতাবুল লি‘আন 


টীকা £ স্বামী যদি সাক্ষী ছাড়াই স্ত্রীর বিরুদ্ধে যেনার অভিযোগ উত্থাপন করে এবং স্ত্রী তা অস্বীকার করে 
তাহলে ইসলামী আদালতের বিচারক প্রথমে স্বামীকে এবং পরে স্ত্রীকে চারবার করে কসম করাবে এবং 
পঞ্চম বার লা‘নত করাবে। অর্থাৎ স্বামী প্রথমে বিচারকের সামনে আল্লাহর নামে শপথ করে চারবার বলবে: 
যে, সে যা বলেছে তা.সত্য । পঞ্চমবারে বলবে, সে যা বলেছে তা যদি মিথ্যা হয় তাহলে তার উপরে যেন 
আল্লাহর লা‘নত বর্ষিত হয়। স্বামীর শপথ শেষ হওয়ার পর স্ত্রী চারবার শপথ করে বলবে যে, সে (তার 
স্বামী) যা বলছে তা মিথ্যা । আর পঞ্চমবারে বলবে, সে নিজে যদি মিথ্যা বলে থাকে তাহলে তার উপর 
আল্লাহর লা‘নত ৷ এরূপ করাকেই ইসলামী আইনের পরিভাষায় লি‘আন বলা হয়। 

লি‘আনের আইনগত ফলাফল হলো, লি‘আন করার পর এ ধরনের স্বামী-স্ত্রী কাউকেই শাস্তি প্রদান করা 
যাবে না৷ স্ত্রী গর্ভবতী হলে এবং স্বামী উক্ত গর্ভ অস্বীকার করলে শিশুর বংশগত পরিচয় হবে মায়ের 
মাধ্যমে । লি‘আনকারী পিতা তার উত্তরাধিকারী হবে না এবং পূত্রও এ পিতার উত্তরাধিকারী হবে না। বরং 
সে মায়ের উত্তরাধিকারী হবে এবং মাও তার উত্তরাধিকারী হবে। এই স্ত্রীলোককে ব্যভিচারিনী এবং তার 
সন্তানকে ব্যভিচারজাত সন্তান বলা যাবে না । যদি কেউ এরূপ করে তাকে মিথ্যা অপবাদ (কযফ) দানের 
শাস্তি ভোগ করতে হবে। স্ত্রীর মোহরানার হক নষ্ট হবে না। ইদ্দত পালনকালে এ স্ত্রী বাসস্থান ও 
খোরপোষের হকদার থাকবে না এবং এই নারীর সাথে তার এ স্বামীর বিয়ে চিরতরে হারাম হয়ে যাবে। 
লি‘আন করার পর এদের মধ্যে বিচ্ছেদ ঘটার ব্যাপারে ইমামদের মধ্যে ইখতেলাফ আছে । ইমাম শাফেয়ীর 
(র) মতে, পুরুষ লোকটির লি‘আন করার পর স্ত্রীলোকটি লি’আন করুক বা না করুক তাদের বিবাহ বন্ধন 
আপনা-আপনিই ছিন্ন হয়ে যাবে । ইমাম মালিক (র) লাইস ইবনে সাদ (র) এবং ইমাম যুফারের (র) 
মতে, স্বামী এবং স্ত্রী উভয়ই যখন লি‘আন শেষ করবে তখন আপনা-আপনিই তাদের বিবাহ-বিচ্ছেদ হয়ে 
যাবে। আর ইমাম আবু হানিফা (র), ইমাম আবু ইউসুফ (র) এবং ইমাম মুহাম্মাদের (র) মতে লি‘আন 
করা দ্বারা স্বামী-স্ত্রীর মধ্যে আপনা-আপনিই বিচ্ছেদ ঘটে না । বরং কোর্ট যদি তাদেরকে বিচ্ছিন্ন বলে ঘোষণা 
করে তবেই বিচ্ছেদ ঘটে । সুতরাং এক্ষেত্রে লি'আনের পর স্বামী যদি নিজেই তালাক প্রদান করে তাহলে 


উত্তম । অন্যথায় কোর্ট তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেবে। 


ez ce cen S$ cer He cer 


ELA St ol sr dl POT ke ge SE) 
FF s) s~ vi J) ৮ ওঠ 1" < ei ssl 


Ace- ec 0h A, Hho. 234 


Hr RE EIT AL ELS tol 


পর্ন ত 


LANE od abs Jo al Db i 


ce oS কলত A 


FS es Ful 24 ao on SS 20 


http://IslamiBoi.wordpress.com 
২০২ সহীহ মুসলিম R 


ccc Ste AA stot Looe Ta-ia cs em Moias LN, #0 Ae 
HA EEA EM 


AL 


NELLIE GOL “st fs 


J8 LE ee EDEL EE 


Fe HC ADR Lo ds 5s be Hf Lo dlls 


SiS HEU Es SLs dhe ESE 
osc dish 550 Ya: de ol 


Ld রত / 8 oc 


৩৬০১। সাহল ইবনে সা'দ সা'য়েদী (রা) EE OE FREE CUTE 
ইবনে ‘আদী আনসারীর কাছে এসে বললো $ হে ‘আসেম, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর 
সাথে অন্য কোন লোককে দেখে (অর্থাৎ যেনায় লিপ্ত দেখে), তাহলে সে কী করবে? সে 
কি তাকে হত্যা করবে? যদি সে তা করে তাহলে কিসাসস্বরূপ তোমরা আবার তাকে 
হত্যা করবে কি? হে ‘আসেম তুমি আমার পক্ষ থেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবে । ’আসেম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বিষয়টি জিজ্ঞেস করলে তিনি তা জিজ্ঞেস করা অপছন্দনীয় এবং দূষণীয় মনে করলেন । 
এমনকি তার নিকট থেকে ‘আসেম যা শুনলেন তা তার কাছে খুবই কঠিন মনে হলো । 
আসেম তার বাড়ীতে ফিরে আসলে ‘উয়াইমের আজলানী তার কাছে এসে বললেন, হে 
‘আসেম, রসুূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কী বলেছেন? জবাবে 
‘আসেম ‘উয়াইমেরকে বললেন ঃ তুমি আমার কাছে ভাল কিছু নিয়ে আসনি। তুমি যে 
বিষয়ে তার কাছে জিজ্ঞেস করতে বলেছ, তিনি তা ভাল মনে করেননি । এ কথা শুনে 
উয়াইমের আজ্লানী বললো ঃ আল্লাহর কসম,. আমি নিজে এ বিষয়টি রসূলুল্লাহু 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস না করে ক্ষান্ত হবো না। অবশেষে 
উঁয়াইমের ভরা মজলিসে রসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির 
হয়ে বললো £ হে আল্লাহর রাসূল, কেউ যদি তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে (যেনায় 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২০৩ 


লিপ্ত) দেখে তাহলে সে কী করবে? সে কি তাকে হত্যা করবে? এরূপ কারণে কি 
কিসাসস্বরূপ আপনি তাকে হত্যা করবেন? এমতাবস্থায় কী করতে হবে বলে দিন। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এবং তোমার স্ত্রীর ব্যাপারে 
আল্লাহর নির্দেশ নাযিল হয়েছে তুমি গিয়ে তাকে সাথে নিয়ে আস । সাহ্‌ল ইবনে সাদ 
সায়েদী বর্ণনা করেন, অতঃপর তারা (স্বামী-স্ত্রী) উভয়ে লি‘'আন করলো' আঁরো অনৈক 
লোকের সাথে আমি সে সময় রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে 
' উপস্থিত ছিলাম । তাদের উভয়ের লি'আন করা শেষ হলে ‘উয়াইমের বললো, হে আল্লাহর 
রাসূল, এখন যদি আমি তাকে স্ত্রী হিসেবে রেখে দিই তাহলে আমি কি মিথ্যাবাদী 
প্রমাণিত হবো? এই কথা বলে সে তার নির্দেশের পূর্বেই তার স্ত্রীকে তিন তালাক প্রদান 
করলো। ইবনে শিহাব বলেন ঃ এঁ সময় থেকেই তা লি'আনকারী স্বামী-স্ত্রীর. ক্ষেত্রে 
একটা সুর্নাত বা বিধানে পরিণত হলো । 


ez Pe corel co te Aer 
ob 


SE lll of i oiadd 


এপ প 


rd J a < a Et V i Sly >) ৩ 


LL 


যে ICE le J SB LHI ELIT 


2 J rr - ef 


AKL Elz ss 


৩৬০২ সাহল ইবনে সা’দ সা'য়েদী (রা) থেকে বর্ণিত । বনী আজলান গোত্রে 
বৰ্ণনা মালিক বর্ণিত হাদীসের অনুরূপ । এ হাদীসের মধ্যে ইবনে শিহাবের এই কথাটিও 
. বৰ্ণিত আছে যে, লি’'আনকারী স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিনন হওয়া সুন্নাত অর্থাৎ বিধিতে পরিণত 
হলো। এতে আরো আছে, সাহল (রা) বললেন, স্ত্রীলোকটি গর্ভবতী ছিলো। তার সন্তান 
ভুমিষ্ঠ হলে তাকে মায়ের পরিচয়ে ডাকা হত। আল্লাহ তা'আলার নির্ধারিত বিধান 
অনুযায়ী এ রকম ক্ষেত্রে মা ও ছেলে পরস্পরের উত্তরাধিকারী হওয়ার রথাও এখান 
থেকেই চালু হলো । 


23.4 


uF bos 


লস ec cle az. © 02 Urs oc Pesos 


uP eh tl EE é el Ea 3১ fr Ee > ot 


http://IslamiBoi.wordpress.com 


২০৪ সহীহ মুসলিম 


jl i INS SIL SAS I Fg 


পলাল 


5: > সু he 5) Ne LS 0 টা! te sd . 


পল পলাল 


23-৬ ৪ 


ESS & si 2 Le I fr =e or) 


EE ET EOE EEE EE EEE EE (রা) বলিত 
হাদীসে লি‘আনকারী স্বামী-স্ত্রী এবং তাদের ক্ষেত্রে প্রচলিত ইসলামী বিধান সম্পর্কে 
বর্ণনা করেছেন।' তিনি বলেছেন £ আনসার সম্পৃদায়ের এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু ' 
আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো ঃ হে আল্লাহর রাসূল! কোন লোক যদি তার 
স্ত্রীর সাথে অন্য লোককে (যেনায় লিপ্ত) দেখে... এই কথা বলে তিনি হাদীসটি পূর্বাপর 
বর্ণনা করলেন। তবে এ বর্ণনায় আরো বলা হয়েছে, তারা (স্বামী-স্ত্রী) উভয়ে মসজিদের 
মধ্যে লি‘আন করলো । আমি (সাহল) সেখানে উপস্থিত ছিলাম । তিনি হাদীসটিতে 
আরো বর্ণনা করেছেন যে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দেয়ার 
পূর্বেই সে তার স্ত্রীকে তিন তালাক প্রদান করলো এবং তার সামনেই স্ত্রীর সাথে বিবাহ 
বন্ধন ছিন্ন করলো । তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ প্রত্যেক 
লি‘আনকারী দম্পতি এভাবেই পরস্পর বিছিন্ন হয়ে যাবে। 


Leo 20 235-2 


পনর ত 


ds Ge dbl, LE oe Tt ER 


+ eto Ed 3 De 


xe ck J rm Gi FTL Gl | AEE 


| Ts - - se ATI oe 


dL PAIN JI SUL SA i 3 
. LESS od Toe ure ~~ 5 Jt টি RJ SE 


wheres #2 PED 


hd ay Ae Brin bios Fi) ed 


48S se FEE 0 


SB Idol SALINE TES sein hue 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২০৫ 
2 BEG: 282, ir AA Bef zt2: FAL 220 020H 2B LG 2 Aznar 22 
leads Lob fe slim dsl Blk Jb 
Bl ALT RD SCL AE 


ATs cook #e Pec csr 


ee 


cc ৪c Shoo A\ec-e 


“ie om Er a ত ts ios" 3 Bt i 2 io 


EERE ড yeh eS] 4 SHE lS । 5 


ত তৰ, fe ces 


te ed HA ED ss or 560) 4 4 RA Ll; sla i 


lal 0 3% be - al Oe EN Lu ons ct | dl ENE ~ ol 


পপ 


27-8 57 03 


tn 5 


৩৬০৪ । সাঈদ ইবনে যুবায়ের থেকে বর্ণিত । তিনি বলেন £ আমাকে মুসআবের স্ত্রী 
সম্পর্কে এ মর্মে জিজ্ঞেস করা হলো যে, লি‘আনকারী স্বামী-স্ত্রীর হুকুম কী? তাদের মধ্যে 
কি বিচ্ছেদ ঘটানো হবে? সাঈদ ইবনে যুবায়ের বলেন, আমি এ প্রশ্বের কী জওয়াব দেব 
তা বুঝে উঠতে পারলাম না। তাই আমি মক্কায় ‘আবদুল্লাহ ইবনে ‘উমারের (রা) 
বাড়ীতে গেলাম । তার খাদেমকে বললাম, আমার জন্য প্রবেশের অনুমতি চাও। সে 
বললো ৪ তিনি দুপুরের আহারের পর আরাম করছেন। তিনি আমার কণ্ঠস্বর শুনে 
বললেন, ‘আবদুল্লাহ ইবনে যুবায়ের না কি? আমি বললাম ঃ হা । তিনি বললেন ৪ ভিতরে 
এসো । আল্লাহর শপথ! এই মুহূর্তে তুমি নিশ্চয়ই কোন প্রয়োজন ছাড়া আসনি। আমি 
প্রবেশ করলাম । তখন তিনি খেজুরের ছাল ভর্তি একটি বালিশে ভর দিয়ে কম্বল বিছিয়ে 
হেলান দিয়ে ছিলেন। আমি বললাম, হে ‘আবদুর রাহমানের পিতা, লি‘আনকারী 
স্বামী-স্ত্রীর মধ্যে কি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে? তিনি বিস্ময় প্রকাশ করে বললেন £ 
সুবহানাল্লাহ! তাদের মধ্যে তো বিচ্ছেদই হয়ে যাবে। এ বিষয়ে প্রথমে অমুকের সেটা 
অমুক জিজ্ঞেস করেছিলো ।.সে বললো, হে আল্লাহর রাসূল, আপনি বলুন, আমাদের কেউ 
যদি তার স্ত্রীকে যেনায় লিপ্ত দেখে তাহলে সে কী করবে? সে যদি কথাটি প্রকাশ করে 


http://IslamiBoi.wordpress.com 


২০৬ সহীহ মুসলিম 


তাহলে একটা মারাত্মক কথা প্রকাশ করলো। আর যদি নিশ্চুপ থাকে তাহলে অনুরূপ 
একটি কথাই চেপে রাখলো । ‘আবদুল্লাহ ইবনে উমার (রা) বলেন, এ কথা শুনে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন, কোন জবাব দিলেন না। পরবর্তী 
সময়ে একদিন সেই ব্যক্তি এসে বললো £ আমি আপনাকে যে বিষয়ে জিজ্ঞেস 
করেছিলা'া, আমি নিজেই তার শিকার হয়েছি। তখন মহান ও সর্বশক্তিমান আল্লাহ সূরা 
LN ni Endo (৬ থেকে ১০) নাযিল করলেন ৪ “ওয়াল্লাষীনা ইয়ারমূনা 
আখযওয়াজাহুম.... 

TERT SEO fa EAE 
নসীহত করলেন, বুঝালেন এবং বললেন যে, দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তির তুলনায় 
অনেক হালকা । এরপরও লোকটি বললো ঃ সেই মহান সত্তার কসম, যিনি আপনাকে 
সত্য দ্বীনসহ দুনিয়াতে পাঠিয়েছেন! আমি তার (স্ত্রীর) বিরুদ্ধে মিথ্যা বলিনি । অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীলোকটিকে ডেকে তাকে নসীহত করলেন, 
বুঝালেন এবং বললেন ঃ “দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তুলনায় অনেক হালকা ৷” সে 
বললো $ সেই মহান সত্তার শপথ, যিনি আপনাকে হকসহ পাঠিয়েছেন। সে (পুরুষ 
লোকটি) অবশ্যই মিথ্যাবাদী । এ কথার পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
প্রথমে পুরুষ লোকটিকে আল্লাহর নামে শপথ করালেন। সে চারবার আল্লাহর নামে _ 
শপথ করে সাক্ষ্য দিল যে, সে তার দাবীতে সত্যবাদী । পঞ্চমবারে বলল, যদি সে ১ 
মিথ্যাবাদী হয় তাহলে তার প্রতি আল্লাহর অভিশাপ আপতিত হোক । অতঃপর তিনি 
স্ত্রীলোকটিকে ডাকলেন । সে চারবার আল্লাহর নামে শপথ করে সাক্ষ্য দিল যে, সে 
. (স্বামী) মিথ্যাবাদী । পঞ্চমবারে সে বলল, সে (স্বামী) যদি তার দাবীতে সত্যবাদী হয় 
তাহলে তার স্ত্রী) প্রতি আল্লাহর গযব আপতিত হোক । এরপর নবী (সা) তাদের 
বিবাহ-বিচ্ছেদ ঘটিয়ে দিলেন। . 


AL - bow edb ccs 
dM Ss Loeb smd pe 0 Pili 
ei পাপ Lid che লা তল লা লালা 2 


or ng rel Pct Hr Gc me KIL ol 


dh Ace- MA ec coke 28, ch -} 4, offer e 


Fr SA! 2 al SAL SEA ST ad 


ech es 


24 of a J 5 


পলাল 


Sst ER SEE AA AG Sh NEAR 
হুকুম কী হবে এ সম্পর্কে মুস“আব ইবনে ‘উমাইরের যুগে আমাকে প্রশ্ন করা হলে .এর 
কী জওয়াব দেবো আমি তা বুঝে উঠতে পারলাম না। তাই আমি ‘আবদুল্লাহ ইবনে 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ২০৭ 
‘উমারের (রা) কাছে গিয়ে বললামঃ লি‘আনকারী স্বামী-স্ত্রী সম্পর্কে আপনি কি বলেন? 
তাদের কি বিবাহ বিচ্ছেদ করে দেয়া হবে?... হাদীসের অৱশিষ্ট অংশ ইবনে নুমাইর 
বৰ্ণিত হাদীসের অনুরূপ । 


Aechc cco ec 16 ce He cer 
EB dla fons us ত ৮. 


e- z+ 20° 


piss LE JI, i) J a) dl > vl 


ISDE E SLAIN ul Ee Eh 


AIC IIS AN BMT I | JY ্ষ | KE) ¥ 
MCE SCSI, beh be Sl iy a LE 


bh nx Ge ES EE lS sl Ld 


প্ত্ তত ৪১ ch 


a EN dio Wd Ff 


৩৬০৬ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, লি‘আনকারী স্বামী 
ও স্ত্রীকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের উভয়ের 
' এই কাজের প্রকৃত হিসাব-নিকাশ হবে আল্লাহ তা'আলার কাছে। কেননা, তোমাদের 
মধ্যে একজন তো অবশ্যই মিথ্যাবাদী । এরপর তিনি পুরুষ লোকটিকে লক্ষ্য করে 
বললেন ৪ এখন আর তার (তোমার স্ত্রীর) উপর তোমার কোন অধিকার নেই ৷ লোকটি 
বললো, হে আল্লাহর রাসূণশ, আমার দেয়া অর্থ-সম্পদের কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তুমি কোন প্রকার অর্থ ফেরত পাবে না । কারণ লি'আন 
করার ব্যাপারে তুমি যদি সত্য বলে থাক তাহলে তোমার অর্থ তাকে হালালভাবে ভোগ 
করার বিনিময় হয়ে গিয়েছে। আর লি‘আন করার ব্যাপারে তুমি যদি মিথ্যা বলে থাক 
তাহলে তোমার অর্থ ফেরত পাওয়া সুদূর পরাহত হয়ে গিয়েছে। 

সনদ $ যুহাইর তার বর্ণনায় হাদীসটি সুফিয়ান, ‘আমর, সাঈ'দ ইবনে যুবাইর ও 
‘আবদুল্লাহ ইবনে ‘উমারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে 
বৰ্ণনা করেছেন। 


টীকা ৪ এই হাদীস থেকে প্রমাণিত হয় যে, EEE TS ETE RTE ET EOE 
উচিত। কারণ সে অপবাদ আরোপকারী । এই হাদীস থেকে আরো প্রমাণিত হয় যে, সহবাস করার পর স্ত্রীর 
মোহরানাও পরিশোধ করা ওয়াজিব হয়ে যায় এবং লি‘আন করার পরও তা বহাল থাকে৷ 


http://IslamiBoi.wordpress.com 


২০৮ সহীহ মুসলিম 


LE ar i Fo EE SY ls oe 


পপ পল লপ 


wl J fe চা J, ১ EE Re ~ od Todd 


Ee ERE 


EET OU UE EE  ENEBOE HORE 
ওয়াসাল্লাম এক দম্পতির বিবাহ বিচ্ছেদ করে দিয়ে বললেন $ আল্লাহ জানেন নিশ্চয়ই 
তোমাদের উভয়ের মধ্যে একজন মিথ্যাবাদী । তোমাদের কোন একজন কি তওবা 
করবে? 

cc Ash or | = = HE or 


AA ra 2 FE Fly bos 


LES 


ELL ssh 


৩৬০৮ ৷ সা'ঈদ ইবনে যুবাইর থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনে 
‘উমার (রা)-কে লি‘আনের হুকুম সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনা করলেন... পূর্বের হাদীসের অনুরূপ । 
As.2. 6 coe Sr 
HIE EEF 


#20 


lee clan 30 EBS 1 sl, nl, bs 
ez cele cer > 8 Pe 


HSU SR Nr Ga DELLS GLI 


sts coed Bor ec Mss 2 


slow 2c UP ISDH R SDD SEH 


ESA 


Jel 4 
৩৬০৯ ৷ সাঈদ ইবনে যুবাইর থেকে বর্ণিত ! তিনি বলেন, মুস‘আব লি‘আনকারী 
স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতেন না । সাঈদ ইবনে জুবাইর বলেন, আমি বিষয়টি 
আবদুল্লাহ ইবনে ‘উমারের (রা) কাছে বললে তিনি বললেন, নবী সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বনী ‘আজলান গোত্রের একজোড়া স্বামী-স্ত্রীর মধ্যে (লি‘'আন করার পর) 
বিচ্ছেদ ঘটিয়ে দিলেন। 


http://IslamiBoi.wordpress.com 
i hic . সহীহ মুসলিম ২০৯ 


te P03 2 oc 0-2 Ed 


Gs; c ALES Ele od aE I Aes 


cou eh HL Y) -e- he Ler 


EI HT fh ou Bs MM Ll I. {his 4 


er 


bo NN SELL dus Fl 
od « REE 
৩৬১০ । ইয়াহইয়া ইবনে ইয়াহ্‌ইয়া থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মালিককে জিজ্ঞেস 
করলাম, নাফে’ কি ইবনে 'উমারের (রা) সূত্রে আপনাকে বলেছেন যে, “রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের জীবদ্দশায় এক ব্যক্তি স্ত্রীর ব্যাপারে লি'আন করলে 
রাসূলুল্লাহ সাল্লাল্সাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবাহ-বন্ধন ছিন্ন করে দেন এবং 
সন্তানকে তার মায়ের সাথে দিয়ে দেন? মালিক বলেন, হা । 


লন্ত sc A 


খু J Bolte all, Kl Ex ses eto, 


ec ir sco Mog ec Nabe) Lbs 


rs dj < ট £0 YN HP J ce el fF Ml Ua 


cher Bor 


Ls, alo eS ol J 


৩৬১১ । ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ 
আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী ব্যক্তি ও স্ত্রীকে লি'আন করিয়েছিলেন এবং তাদের 
bn DLs ad AE UL 

20 12 Hd aide 20 Av} 


Se ns ঢু J En ow dl aes Alot bs 
LN ie Hae Lo 
৬১২ ৷ ডৰা়ুযাহ থেকে এ সুদেও উপর হাদীস বর্ণিত হনেছে। 


পশে AR dd e- Heh 


=~ fl) A Lil, blo. tudes) dl 2) we 
( il x wid oe eal ) a ss ন EL EN IG E 
LL = Se) HIG LN tnd GELS YY 


২৭ 


http://IslamiBoi.wordpress.com 


২১০ সহীহ মুসলিম 


Lo- ecx Mo, Zocor sos gor 


[ ENON Ai di aid 


2 Perr = -> ef A her 


sd $30 de BE og dle 55 RE 
Snr oll aT fH GED OE WK 


rl 4 i fo: FL Po) SS orl! 
te ) +3558 Po LY +- i Js UE A 


Rd ক 


ab st) Kd) e El ol ঁ EAE ol চ 


$_০- -এ- 


AUTH BILE 4s ESE 


CL MEd - ef তল এন পা - ef 


Ed লাল 


৩৬১৩ । OEE EEE (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, এক জুম‘আর 
রাতে আমি মসজিদে নববীতে অবস্থান করছিলাম ইতোমধ্যে আনসার সম্পৃদায়ের এক 
লোক এসে বললো, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে অন্য কোন পুরুষ লোক দেখতে 
পায় তাহলে সে কী করবে? কারণ, সে যদি এ বিষয়টি কারো কাছে বলে তাহলে 
(অপবাদ আরোপের শাস্তি হিসেবে) তোমরা তার চামড়া তুলে ফেলবে ৷ যদি সে তাকে 
হত্যা করে তাহলে তোমরাও তাকে (কিসাস স্বরূপ) হত্যা করবে । আর যদি কিছু না 
বলে সে চুপ থাকে তাহলে সব ক্ষোভ মনে চেপে রেখেই ত্বকে চুপ করে থাকতে হবে। 
আল্লাহর শপথ! বিষয়টি সম্পর্কে আমি অবশ্যই রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামকে জিজ্ঞেস করবো । তাই পরদিন সকালবেলা সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল এবং তীকে বললো ঃ কোন ব্যক্তি যদি তার স্ত্রীর 
কাছে অন্য কোন পুরুষ লোক দেখতে পায় তাহলে সে কী করবে? কেননা, বিষয়টি ব্যক্ত 
করলে আপনারা হয় তার চামড়া তুলে নেবেন'। সে তাকে হত্যা করলে কিসাসস্বরূপ 
আপনারাও তাকে হত্যা করবেন। আর যদি সে চুপ থাকে তাহলে মনের মধ্যে ভয়ংকর 
ক্ষোভ চেপে রেখে চুপ-করে থাকতে বাধ্য হবে। এ কথা শুনে নবী (সা) দু'আ করতে 
থাকলেন ঃ£ “হে আল্লাহ তুমি এ বিষয়ে ফয়সালা করে দাও ।” এরপরই লি‘আন সং 

আয়াত নাযিল হলো ঃ “ওয়াল্লাখীনা ইয়ারমূনা আযওয়াজাহুম ওয়া লাম্‌ ইয়াকুল্লাহুম্‌ 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২১১ 


শুহাদাউ ইল্লা আনফুসুহুম... ৷” অর্থাৎ “যারা নিজের স্ত্রীর প্রতি যেনার অপবাদ আরোপ 
করবে, অথচ নিজেকে ছাড়া আর কোন সাক্ষী যোগাড় করতে পারবে না... ।” এই 
আয়াত নাযিল হওয়ার পর এ ব্যক্তিকে লোকজনের সামনে পরীক্ষা করা হলো। সে এবং 
তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলো এবং উভয়েই 
লি‘আন করলো । পুরুষ লোকটি এই মর্মে সাক্ষ্য দিলো যে, সে যা বলছে. সে বিষয়ে সে 
সত্যবাদী । পঞ্চমবারে সে এই বলে লা‘নত বাক্য করলো যে, সে মিথ্যাবাদী হলে যেন 
তার প্রতি আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। এরপর স্ত্রীলোকটি লা‘নত বাক্য উচ্চারণ করতে 
উদ্যত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন ঃ “থামো!” 
কিন্তু সে বিরত হতে অস্বীকৃতি জানালো এবং লি‘আন করলো। উভয়েই চলে যেতে 
উদ্যত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ সম্ভবতঃ সে কৌোকড়া চুল 
বিশিষ্ট কালো সন্তান প্রসব করবে। পরে সে কৌকড়া চুল বিশিষ্ট কালো সন্তানই প্রসব 
করলো। : 


i $5 Ao ox ন 42 le 2 


oA Ler cools 


fe LS) Ee J sr = UE 0 AS REP 
৩৬১৪ । আ’মাশ কে এসে উদর তাদের অনুরর্ণহানি রাত হযছে। 


Zh or 40 25.2 


A pti Ba Ns Ge Af E25, 


AL : J CR EE ৩ tf) dl CAE 


পপ 


HSN GY y2505| 56, PE Shy md যচ, dh 2 


Ci 


০০৬৮: Ee 9 5 4-5 I > 
hd ss 2 FS 1 5 N45 dls 
ES NSS FEO AEE Ke 0 Ue 


৩৬১৫ ৷ মুহাম্মাদ থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আনাস ইবনে মালিককে (রা) 
লি'আনের হুকুম সম্পর্কে জিজ্ঞেস করলাম । আমার ধারণা ছিল যে, এ বিষয়ে তার জানা 
আছে । তিনি (আনাস) বললেন ঃ£ হেলাল ইবনে উমাইয়া (রা) তার স্ত্রীকে শরীক ইবনে 
সাহ্‌মার সাথে ব্যভিচারের অভিযোগে অভিযুক্ত করলো । তিনি ছিলেন বারা ইবনে 


http://IslamiBoi.wordpress.com 


মালিকের বৈপিত্রেয় ভাই । তিনিই ইসলামের প্রথম লি‘আনকারী ব্যক্তি । আনাস ইবনে 
মালিক (রা). বললেন ঃ সে তার স্ত্রীর বিরুদ্ধে লি‘আন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমরা এই স্ত্রীলোকটির প্রতি লক্ষ্য রাখবে । সে যদি 
ফর্সা, সরল-কেশ এবং লালবর্ণ চোখ বিশিষ্ট সন্তান প্রসব করে তাহলে তা হেলাল ইবনে 
উমাইয়ার সন্তান । আর যদি সে কালো-চোখ, কোকড়া চুল এবং পাতলা নলা বিশিষ্ট 
সন্তান প্রসব করে তাহলে তা শরীক ইবনে সাহ্মার সম্তান। আনাস ইবনে মালিক (রা) 
বললেন, পরে আমি জানতে পারলাম, সে কালো চোখ, কোকড়া চুল এবং পাতলা নলা 
বিশিষ্ট সন্তান প্রসব করেছে। 
টীকা ৪ হাদীসের ভাষ্য থেকে বুঝা যায়, লি'আন করার সময় হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী গর্ভবর্তী ছিল এবং 
গর্ভের ব্যাপারে তিনি তার স্ত্রীকে শরীক ইবনে সাহ্‌মার সাথে ব্যভিচার করার অভিযোগে অভিযুক্ত 
করেছিলেন । সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লি'আন করতে বলেছিলেন। তারা 
পরস্পরে লি'আন করলে গর্ভস্থ সমান সম্পর্কে রাসৃুপ্যাহ সার্লানাহ- আলাইহি ওয়াসাল্লায় হাদীলে বর্ণিত 
বিষয়টি উল্লেখ করেছিলেন। ef ho 32.3 
CIS Lo, 


AA 5 JA food sista EAE EE 


পল  লল 


Ea or g_ 


SS ৷ EEE ERG 


বৃ “ ঠ sue ere is ue dl J - a A Lc is 


EAE MA 


202 = LE ce ces 
e) 


i Lk -* J 5৮5. nl % Sy খা <“ SY ui al ey ol bo 4 


cL ec} 


“i ie oss ss belied i SG J A $123) lie 


ES ie sl sd hs 2 = “l J YY I 5, 
ee sald - a “ ddd al Ef 4“ 


Har ere 2,28 


4d 4 Joss bus de Fd 5 


bs ck af Le dds sl al As we ও ns de 


PRS ec 27 0- elec es 


Ee Eo El dys yl nn | cy 
Ll 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২১৩ 


৩৬১৬ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘আর্বাস (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লি‘আনের কথা আলোচিত হলো । সে বিষয়ে 
‘আসেম ইবনে ‘আদী নিজের কিছু মতামত পেশ করলেন । এরপর তিনি চলে গেলেন। 
এই সময় তার গোত্রের এক লোক তার কাছে এসে অভিযোগ করলো যে, সে তার স্ত্রীর 
কাছে এক পুরুষ লোককে দেখতে পেয়েছে । শুনে ‘আসেম বললেন, আমি আমার কথার 
কারণেই এ পরীক্ষার মধ্যে নিপতিত হয়েছি। তিনি তাকে সাথে করে রাসূলুল্লাহ 
সাল্লালন্পাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং তার স্ত্রীর ব্যাপারে যা কিছু 
সংঘটিত হয়েছে তা তাকে অবহিত করলেন । এ ব্যক্তি ছিল হলুদ বর্ণের হালকা গড়নের 
এবং সরল চুলের অধিকারী । অভিযুক্ত ব্যক্তি ছিল স্থূলদেহী মাংসল নলা বিশিষ্ট ও গৌরব 
বর্ণের । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ “হে আল্লাহ, বিষয়টি 
পরিষ্কার ও স্পষ্ট করে দাও ৷” 

পরে স্ত্রীলোকটি একটি সন্তান প্রসব করলো । সন্তাটি স্ত্রীলোকটির স্বামী যে লোকটিকে 
তার স্ত্রীর কাছে ছিল বলে অভিযোগ করেছিল, তার মত । এরপরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে লি‘আন করালেন। মজলিসে উপস্থিত এক ব্যক্তি 
‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাসকে (রা) জিজ্ঞেস করল যে স্ত্রীলোকটি সম্পর্কে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, “বিনা প্রমাণে আমি কাউকে প্রস্তর নিক্ষেপ 
করলে এই স্ত্রীলোকটিকেই পাথর মারতাম”- এটি সেই স্ত্রী লোক? ‘আবদুল্লাহ ইবনে 
‘আব্বাস (রা) বললেন ঃ না, সেই স্ত্রীলোকটি নয়। এ স্ত্রীলোকটি প্রকাশ্যে সমাজে দুষ্কৃতি 
করে বেড়াত । 


24 tebe পল 


NERS 0 Y ong Et lenin Yu | lac 


EA AE 


OE > J us 5 LS i bes 5 HILL 


lal lar Jb a A Ei 35 


৩৬১৭ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ 
Ee 

.. অবশিষ্ট অংশ লাইস বর্ণিত হাদীসের অনুরূপ । তবে লাইস বর্ণিত হাদীসে 
a কথাটির পর এ কথাটুকু উল্লেখ আছে ‘কৌকড়ানো ও জট পাকানো চুল 
বিশিষ্ট ।” 


http://IslamiBoi.wordpress.com 


২১৪ সহীহ মুসলিম 
hs SU sr 2, 
0 hs 30 FE OE খু or tt Fl 


পলাল 


পল পল 


Ee চট 96 = iw | = ত) ks J od ff 


LS 2S lh, ue <3 Fl I Ll id y 
৩৬১৮ ৷ কাসেম ইবনে মুহাম্মাদ থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনে শাদ্দাদ 
বলেছেন, ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাসের (রা) সামনে দু'জন লি‘আনকারী (স্বামী ও স্ত্রী) 
সম্পর্কে উল্লেখ করা হলে “আবদুল্লাহ ইবনে শাদ্দাদ জিজ্ঞেস করলেন, এরাই কি তারা 
যাদের (একজন) সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ৪ “কোন 
প্রমাণ ছাড়াই যদি আমি কাউকে পাথর বর্ষণ করতাম তাহলে এই স্ত্রীলোকটিকেই 
করতাম?” ইবনে ‘আব্বাস (রা) বললেন, না। সে স্ত্রীলোকটি প্রকাশ্যে খারাপ কাজ করে 
বেড়াতো। 

EE 4 ebro As ALEC 0 L222 


ce -2 


4 = Ll) El oT - A) se Ld Fh J 


A330. 3 


a Fd IS -o- EYL Al HESS 


1 osc 


AN 


ll wil alld . 


৩৬১৯ । আবু হুৱায়রা (রা) থেকে বর্ণিত । সা'দ ইবনে ‘উবাদা আনসারী (রা) রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! কেউ যদি তার 
স্ত্রীর সাথে অন্য কোন পুরুষকে দেখতে পায় তাহলে সেক্ষেত্রে আপনার রায় কি? সেকী 
তাকে (এ পুরুষ লোকটিকে) হত্যা করবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, “না” । সা'দ ইবনে ‘উবাদা (রা) তখন বলে উঠলেন, হা, যে মহান সত্তা 
আপনাকে সত্য দ্বীনসহ পাঠিয়ে সন্মান দান করেছেন তার শপথ! সে তাকে হত্যা করবে। 
একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “তোমাদের নেতা যা 
বলেন তা শুনো ৷” 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২১৫ 


1 ’ Re ee Pole 2 


5 se il oe Lo ET EEE EE লণ) ৯১১ Ue 


- 
EAE ski ef SE co 


> lS) sie Eo al Le J EEE 


Lig পলে ARE 


পল 


৩৬২০ । আবু হুরায়রা (রা) EE TE EE UE TEESE FE 
রাসূল! আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষ লোককে দেখতে পাই তাহলে কি 
চারজন সাক্ষী যোগাড় করা পর্যন্ত আমি অপেক্ষা করবো? তিনি বললেন ৪ হা । 


toch ez 02 Hod - co co0 ed A$ 


br J ue Fu Er Bl A io 


পল 


eh eso ec - ন - ॥ $0 
ie 3 ERE Se Lm HHL LIE 
EES ec 


NT den ll dd J6 hs 


ecr }\2 


চe jal {es 19) "J oe EE EE fe NEF uj os is 


2 eth 2 ive ঢল 


৩৬২১ । আৰু হুরায়রা (রা) ESR CELE HF 
বললেন, হে আল্লাহর রাসূল! আমি যদি আমার স্ত্রীর সাথে অন্য কোন পুরুষ লোক 
দেখতে পাই তাহলে চারজন সাক্ষী যোগাড় করা ছাড়া কি তাকে কিছু বলবো .না? 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ হা। এ কথা শুনে সা'দ ইবনে 
'উবাদা (রা) বললেন £ কখনো তা হতে পারে না । যিনি আপনাকে সত্য বিধানসহ্‌ 
পাঠিয়েছেন সেই মহান সত্তার শপথ! (এরূপ হলে) আমি চারজন সাক্ষী যোগাড় করার 
আগেই দ্রুত তরবারি দ্বারা তার প্রতিকার করবো । তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি' 
ওয়াসাল্লাম বললেন ৪ “তোমাদের নেতা কি বলেন তা শুনো । সে অতীব মর্যাদাবোধ 
সম্পন্ন । আমি তার চেয়ে অধিক মর্যাদাবোধ সম্পন্ন । আর মহান আল্লাহ আমার চেয়েও 
অধিক মর্যাদাবোধের অধিকারী ৷” 
V2 40-2 Pe 


el Ae 


2 hh - cos, ch 20. 


J « ESN Ld, sa - bk ls sy) ul 


http://IslamiBoi.wordpress.com 


২১৬ সহীহ মুসলিম 


et LD) Ed cc o-2 লা লপলল পপর্ডভত 


CY এ ce EE 5, DIE AF dias oe A GS 


পল লপ  লল পল 


ৰড A + dl ce eh hic occ Asoc ccsr 

Ll eld eeu BLNEIMIL RIL IBCLLL IMI 

20 Lf LEBEL) - - 20-8 ccc ec 12 

bo Hd pe LC Er TE 
Ed bo Ad ন 2x08 As + 


2 32/4 L 020 ah পতল ০, NA 


Ld) is Ets cee ae "he 


i ~~ EE 


৩৬২২ । মুগীরা ইবনে শু'বা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, সা‘দ ইবনে ‘'উবাদা (রা) 
বলেছেন £ আমি যদি আমার স্ত্রীর সাথে অপর কোন পুরুষ লোক দেখি তাহলে কোন 
প্রকার দ্বিধা সংকোচ না করে সাথে সাধে তাকে তরবারির আঘাতে হত্যা করবো। 
একথা রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌছলো । তিনি বললেন £ঃ 
তোমরা সা'দ ইবনে ‘উবাদার এরূপ মর্যাদাবোধ দেখে বিস্মিত হচ্ছো? আল্লাহর শপথ, 
আমি তার (সা'দ) চেয়ে বেশী মর্যাদাবোধের অধিকারী । আর মহান আল্লাহ আমার : 
চাইতে অধিক মর্যাদাবোধ ও সন্্রমের অধিকারী । আর এরূপ সম্ত্রম ও মর্যাদাবোধের 
কারণেই আল্লাহ তা'আলা গোপন ও প্রকাশ্য সবরকম অশ্মীলতা ও বেহায়াপনা হারাম 
করেছেন মহান আল্লাহর চাইতে অধিক মর্যাদাবোধের অধিকারী আর কেউ নেই ৷ ওজর 
ও অক্ষমতা মেনে নেয়া আল্লাহর চাইতে অন্য কারো কাছে বেশী প্রিয় নয়। এ কারণেই 
তিনি সু-সংবাদদাতা ও সাবধানকারী রাসূলদের পাঠিয়েছেন আল্লাহ ছাড়া আর কারো 
কাছেই নিজের প্রশংসা বেশী প্রিয় নয়। এ কারণেই যে ব্যক্তি তার প্রশংসা করে তর 
জন্য তিনি ডাননতের ওয়াদা করেছেন 


ec ecco 7 coer Hh Lor cer e - 2 


Flas BH Bp ar EL LNG Ll CES 


“ পল লাল 


LA 


ER ook 5 Behe, 
০ লওকিয সযিক পাত সহে দরের তিনের নম যর 


বৰ্ণিত হয়েছে। eH hbnt 
20 2 eo.h_ tec ces § 25 


CR G5 Ls, EE BBY) il 35 su 


http://IslamiBoi.wordpress.com | | 
| সহীহ মুসলিম ২১৭ 
লালা পল পলাল oc? 20s 


5 be Fh REA le law Pm Be 


পপ পপ 


4 sl JE CIE 24 sb IG + Lal Lod J 


55 J (PCTS KF a aA 


; dl I Ses SES ww 5 HEIL 
4 . 2 oc 


Sr cy 


৩৬২৪ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বনী ফাযারাহ গোত্রের এক 
ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো £ আমার স্ত্রী একটি 
কালো সন্তান প্রসব করেছে (অথচ আমি কালো নই) । এ কথা শুনে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন £ তোমার কি উট আছে? লোকটি বললো £ হা । তিনি 
বললেন ঃ এগুলোর রং কি? সে বললো ঃ লাল । তিনি বললেন ৪ এ উটগুলোর মাঝে কি 
‘কোন মেটে লাল বর্ণের উট আছে? সে বললো হা, মেটে লাল বর্ণের উটও আছে। তিনি 
বললেন £ এরূপ কি করে হলো? সে বললো, হয়তো উর্ধ্বতন বংশের প্রভাবে এরূপ 
হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ৪ এ 'ক্ষেত্রেও হয়তো উর্ধ্বতন 
বংশের কোন প্রভুর এর ওরে গড়ে দাক 
টীকা ঃ হাদীস থেকে প্রমাণিত হয় যে, EET CTE HEE YE OEE EES "OE 
চেহারা ও দৈহিক গঠনে বৈষম্য থাকলেও তাকে অস্বীকার করা যাবে না। কারণ অনেক সময় বংশের 
উর্ধ্বতন কোন ব্যক্তির প্রভাবে বাচ্চা এরূপ হতে পারে। 


Pec oe e Pec - fee 3- - ce 23 


£ ul BAA fl 


পন Ace ed 


8.2 0s aE > 
2 a ১) li Li Ce ul Ll sy nl 


220s AN apse 


Ee Hs Dl Ls sl এ, 4 0 Jb A ৩১ Jl 


pa e-ef 


a Ered, 3১) hseiol 
৩৬২৫ ৷ যুহরী থেকে এ সূত্রে ইবনে উআইনা বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
তবে মামার বর্ণিত হাদীসে এতটুকু কথা অতিরিক্ত আছে যে, বনী ফাযারাহ গোত্রের এ 
ব্যক্তি বললো ঃ হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী একটি কাল সন্তান প্রসব করেছে। তখন 


খ্ৰী বল 


http://IslamiBoi.wordpress.com 


২১৮ সহীহ মুসলিম 


সে (বনী ফাযারাহ গোত্রের লোকটি) এঁ সন্তানকে অস্বীকার করতে চাচ্ছিলো। আর 
হাদীসের শেষভাগে এতটুকু কথা অতিরিক্ত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি: 
হযাহানায গা ত কাহ করতে ওল ! 

Lad os 


se Ds si Fr» Ee > ACAAIL A bl oe বু 
4 ERS NM Sj unl Jin sl as wi | 
Ld il EAI EG IIASA I an 
SIH ARIILG HN NC ys SS 
SIT IEITe 5 et PE SE Hi fe 


AL Jo Hawa # 


4৩ ar a eddy a 


৩৬২৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
' ওয়াসাল্লামের কাছে এসে বললো ঃ হে আল্লাহর রাসূল! আমার স্ত্রী একটি কাল সন্তান 
প্রসব করেছে। আমি সেই সন্তানকে অস্বীকার করেছি । (একথা শুনে) নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি. উট আছে? সে বললো, হা । 
তিনি বললেন $ কি কি রংয়ের? সে বললো, লাল রংয়ের ৷ তিনি বললেন ঃ এ উটগুলোর 
মধ্যে কি মেটে রংয়ের.কোন উট আছে? সে বললো, হা আছে। রাসূলুল্লাহু সাল্লল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বললেন: £ এই রংয়ের উট কোথা থেকে এলো ? সে বললো, 
হয়তো উর্ধতন বংশের প্রভাবে এরূপ হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে বললেন ঃ TN 2ম ক করার 
করেছে। 


Ao AG. 


Hl AE He Je Fe LE Ye Ee EES (2 


পপ 


s$ crs 


ie 2 he 4 dye) ‘Po EBL AAG 


₹৩৬২৭.। ইবনে শিহাব থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা অবহিত হয়েছি যে, আবু 


হুরায়রা (রা) রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বর্ণনা করেছেন... 
উপরের হাদীসের অনুরূপ । 


http://IslamiBoi.wordpress.com 


একুশ তম অধ্যায় 


ললিত e- hs ce 


| 4,5 J8 Ib ie Oh Ls 


Pd Ed 


ea AM ECHR 2 seb 


লপাল ক auc eh ALLA, st, ec) 


EAE S13), it) IE asd 


\ Ec 


৩৬১৮+ 'আৰদুল্াহ ৰন উর (রো) একে বিত তিনি বলেন, রাররুলহি সারাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৪ যদি কোন ব্যক্তি যৌথ মালিকানাভুক্ত ক্রীতদাসের 
নিজের অংশ মুক্ত করে দেয় আর এঁ ক্রীতদাসের পূর্ণ মূল্য দেয়ার আর্থিক সামর্থ্য তার 
থেকে থাকে তাহলে ক্রীতদাসটির উপযুক্ত-মূল্য নিরূপণ করতে হবে। এ ব্যক্তির নিকট 

থেকে তা আদায় করা হবে এবং অন্য অংশীদারদের মধ্যে বিতরণ করা হবে। এইভাবে 
ক্রীতদাসটিকে মুক্ত করে দেয়া হবে। অন্যথায় সে (দাস) প্রথম ব্যক্তির অংশের 
সমপরিমাণ মুক্ত হবে। 


20-2 
AA ্‌ 
“ see 
“xs ol Ae S 
wee » be Pho Pon wale os ce »- eof Ho} 4.2}. - es 


LE 2 sulla, cud sls but 


Ba LA 2 


Ed 2 Ua St Lk bo ul ans Ce 23 


নণর্ড ত 4 লন লন্ত Ry Pat xo dd os 


oe এ Ci oe Ua Jl i) HE 


-০০০ ৪ Ae. fo A) eo eC 


j n> Be ed 5 CONE ey 0 0) RC EE EE) sb oh fie 
2060 - od AL Ls. BA 


oe tesehad ENTE Jt eT 


7 AoA AL Ao ct --0% 


তপত ত 


sr Be Jl 5) RE lo wef bars pr 4 EE Oy al Cee 


ele aud ho oY RE 


lor dsr sx fol Gf or: SENSES 


PA 


৩৬২৯ ৷ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত... এ সূত্রেও নাফে' থেকে মালিক কর্তৃক 
বর্ণিত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণিত হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


২২০ সহীহ মুসলিম 


zed @ Az, Zhe 20 25.2 


BAAS I ibs wil, Jo LZ 


wr crete EES 


AGT EAS ASB LLG 


z 
secre A} এলত 


aa lve i Noe 2 slat tle fh be 


৩৬৩০ । আবু হুরায়রা (রা) রক বাত নব রাহ আলাইহ জানতাম রতনের 
মালিকানাভুক্ত ক্রীতদাস সম্পর্কে বলেন ৪ যদি একজন তার অংশ স্বাধীন করে দেয়, 
তাহলে সে অন্য অংশীদারের অংশও মুক্ত করার জন্য জিন্মাদার হবে। 


ode 


+ fhe 
slo IPB Le FEAT চত ৯ 


জল 


2 “, ০% ০০ - 
sd FAR Ed io ee 


EE TENET ANGLE 


৩৬৩১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন £৪ 
যৌথ মালিকানাধীন ক্রীতদাসের কোন এক অংশীদার যদি তার অংশ মুক্ত করে দেয় 
তাহলে তার নিজের অর্থে ক্রীতদাসটিকে সম্পূর্ণ মুক্ত করে দেয়া তার কর্তব্য, যদি তার 
সে সামর্থ্য থাকে । আর যদি তার সে' আর্থিক সামর্থ্য না থাকে তাহলে তাকে অর্থ 
উপার্জনের মাধ্যমে নিজেকে মুক্ত করে নেয়ার সুযোগ দিতে হবে। কিন্তু তার ওপর চাপ 
সৃষ্টি করা যাবে না। 


PANES ---০% Loc fot 


i 4s স ra ey Et : 5% 2 (ude is 


dls sis EIST i 


eS EG Ld 


৩৬৩২ । সাঈদ ইবনে আবু আরুবা SET CEE ETE 
হয়েছে। তবে এ সূত্রে আরো বর্ণিত হয়েছে ৪ যদি তার (নিজের অংশ মুক্তকারী অর্থ না 
থাকে তাহলে ক্রীতদাসটির উপযুক্ত মূল্য নিরূপণ করতে হবে। এবং তাকে অবকাশ 
দিতে হবে যাতে সে অর্থ উপার্জন করে. (অবশিষ্ট অংশের মূল্য পরিশোধ করে) নিজেকে 
মুক্ত করে নিতে পারে। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২২১ 


wh rae 4A ec cco. ts eo- hh AL 


EE Gas Uy Ba dle rr 05h Ge 


লন 


Je ro Ss hey EE SE le 28 ie 


HE EE TEE OE! EE TE URE RTT 
বর্ণনা করেছেন। তবে বর্ণিত হাদীসে “ক্রীতদাসটির উপযুক্ত মূল্য নিরূপণ করা হবে” 
কথাটিও উল্লেখ আছে। 


অনুচ্ছেদ 8 ১ 
দাস মুক্তকারী হবে মুক্তদাসের ওলী বা অভিভাবক । 


Be Ge ol |e Oh ah FG I S41 4 es 
S534 Ne Cer Cade 4 Fe sid st 


3 ch 53 OR “iS Ja a “ls Ul Nee a ly) ঠা 
৩৬৩৪ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে আয়েশার (রা) সূত্রে বর্ণিত । তিনি 
(আয়েশা) মুক্ত করার উদ্দেশ্যে একটি ক্রীতদাসীকে খরিদ করতে চাইলেন কিন্তু 
ক্রীতদাসীর মালিক বললো ঃ এর ‘ওলায়া’ বা উত্তরাধিকারী, হওয়ার অধিকার আমাদের 
থাকবে- এই শর্তে আমরা তাকে আপনার কাছে বিক্রি করতে পারি। তিনি (আয়েশা) 
বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। তিনি বললেন ৪ এটা 
তোমার পথে বাধার সৃষ্টি করতে পারবে না। কারণ যে ব্যক্তি দাস মুক্ত করে সেই তার 
অভিভাবক ও উত্তরাধিকারী হয়। 

টীকা ঃ ‘ওলায়া’ বা অভিভাবকত্বের গুরুত্ব ও প্রয়োজনীতা বুঝতে হলে তৎকালীন আরবের অবস্থা উপলব্ধি 
করা দরকার । এককথায়, তৎকালীন আরবে হানাহানি ও রক্তপাত ছিল একটা সাধারণ ব্যাপার । তাই 
পরিশেষে কোন ব্যক্তির নিরাপত্তার প্রশ্নটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ । দাসদাসীরা আসতো অধিকাংশ ক্ষেত্রেই 
দূরবর্তী অঞ্চল তথা আরবের বাইরে থেকে । দাস জীবনে প্রবেশ করার পর তাদের নিজেদের পরিবার ও 
আত্মীয়-স্বজনের সাথে তাদের আর কোন সম্পর্ক থাকতো না । তাই দাস জীবনের অবসান ঘটার সাথে সাথে 
তারা অভিভাবক ও আশ্রয়হীন হয়ে পড়ে । তারা অনেকটা অসহায় বোধ করতো । এমতাবস্থায় সামাজিক ও 
জানমালের নিরাপত্তার জন্য সে শক্তিশালী অভিভাবকের প্রয়োজনীতা তীব্রভাবে অনুভব করতো । তাই যারাই 
দাসকে মুক্ত করে দিতো তারাই তার অভিভাবকত্ব গ্রহণ করতো এবং এটাকে একটা কর্তব্য ও সম্মানজনক 
ব্যাপার বলে সবাই মনে করতো । এই অভিভাবকত্বের ফলে অভিভাবক বংশ বা ব্যক্তি উক্ত দাসের মৃত্যুর 
পর তার সম্পদের উত্তরাধিকারী হতো (যদি তার সরাসরি কোন ওয়ারিস না থাকতো) ৷ 


http://IslamiBoi.wordpress.com 


২২২ সহীহ মুসলিম 
sf hc oo Lr -- ef ec ঙ - - 20 be} 
laze Be EE oh GL 1 eos 


লাল জল পপ 


০৬ [RC Es. oe) TE bt Wr sk: a 5 EC ix 


Ee JN, SAILS 5 sail Jl Re HAY sit 


PA TF 


[Ed td Fd ESA 


EET NS POE NIC 6 LYE BLS 
BI IIS ES ELLE 


পল oy 


et us Ee ৮ a Hn Us see 


Ll 
Aoi তপ 


EXE) < bb rT EE 


El 


৩৬৩৫ করওয়া ইবনে সুৰা মেরে নর্দিত । আয়েশা রো) তাকে জানিযর়েছে/বে; 
বারীরা (নাম্মী ক্রীতদাসী) তার কিতাবাতের (নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে মুক্তি 
লাভের জন্য লিখিত চুক্তিপত্র) অর্থ পরিশোধের জন্য তার কাছে সাহায্যপ্রার্থী হয়ে 
আসলো । তখনও সে (বারীরা) তার কিতাবাত বা চুক্তির দেয় অর্থ মোটেই পরিশোধ 
করতে পারেনি। ‘আয়েশা (রা) তাকে বললেন, তুমি গিয়ে তোমার মালিকদের বলো, 
তারা চাইলে আমি তোমার কিতাবাত বা চুক্তির দেয় সমুদয় অর্থ পরিশোধ করবো । 
তবে ‘ওলায়া’ হবে আমার ৷ বারীরা গিয়ে তার মালিক পক্ষের কাছে এ কথা বললো । 
তারা তা মেনে নিতে অস্বীকৃতি জানালো এবং বললো, ‘আয়েশা (রা) চাইলে তোমার 
মুক্তির বিনিময়ে আল্লাহর কাছে পুরস্কারের আশা করুন এবং তোমাকে মুক্ত করুন । কিন্তু 
“ওলায়া” আমাদেরই হতে হবে । ‘আয়েশা (রা) বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে বললেন ৷ রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ৪. 
তুমি তাকে কিনে নিয়ে মুক্ত করে দাও। দাস-দাসীকে মুক্তিদানকারীই ‘ওলায়ার' 
অধিকারী এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন এবং বললেন ৪ 
লোকদের কি হলো যে, তারা এমন সব শর্ত আরোপ করতে শুরু করেছে যা আল্লাহর 
কিতাবে নেই ৷ আল্লাহর কিতাবে নেই এমন শর্ত শতবার আরোপ করলেও তা কার্যকর 
হবে না । সর্বাপেক্ষা ন্যায় ও দৃঢ় শর্ত বা বিধান হলো আল্লাহর দেয়া বিধান । 

টীকা ঃ বারীরা (রা) ছিলেন একজন ক্রীতদাসী । হযরত ‘আয়েশা (রা) তাকে খরিদ করে নিয়ে মুক্ত করে 
দিয়েছিলেন। খরিদ করার প্রাক্কালে তার মালিক অবৈধ শর্ত আরোপ করেছিলো। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২২৩ 


ৰ At 
Feb ae 2 ES PAT 


2 এ ue xl bd se vl US . 2 র্‌ i 


পল ল Ed 


$< or তথ ANE 5 EES te E01 
SEL db AY IE; LE Eh sd c+ 


Ls ed A 


EOE CEE TET TNE EET RE HE 
বলেন, বারীরা আমার কাছে এসে বললো, হে ‘আয়েশা, আমি আমার মালিকের সাথে 
নয় উকিয়া (রূপা) দেয়ার বিনিময়ে দাসমুক্তির চুক্তি করেছি। প্রতিবছর এক উকিয়া করে 
পরিশোধ করতে হবে... হাদীসের অবশিষ্ট বর্ণনা লাইস বর্ণিত হাদীসের অনুরূপ । তবে 
এহাদীসে আরো বলা হয়েছে- নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাকে (‘আয়েশা) 
বললেন ঃ এই শর্ত তোমাকে যেন তাকে খরিদ করা থেকে বিরত না রাখে । বরং তুমি 
তাকে খরিদ করে আযাদ করে দাও । এই হাদীসে আরো বলা হয়েছে- অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের মাঝে দাড়ালেন, আল্লাহর প্রশংসা 
TT NE 1 ‘আসশ্মাবাদ’... 


e 27,2 0.2 


cr ৰ LR Los 


bl LPN fut es rls VE 


ENS ats Fink 


[ Ld - ef ম # টল - 800 2s 


Aecc0 EAL Rd 


cli ৬] iS i EES Ey SORT of খু 


El ls Fon IES es i Hi 0 he Bl ils 


Ase Err rer 


http://IslamiBoi.wordpress.com 


২২৪ সহীহ মুসলিম 

e 22, 2 coc 8h. v4 20-56 ai A 2206-2 EATS শট ০ 4১3 - বুণপূর ০ 
bo ad din nas 0 de ala ad a Nog dad ls Hdl 
5 50 Jo For ASI ALA KL AS I 


ad EAE 


Ue fl, IIL dS LE 
HINIAINI, 


৩৬৩৭ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বারীরা (ক্রীতদাসী) আমার কাছে 
' ভসে বললো, আমার মালিক পক্ষ প্রতিবছর এক উকিয়া করে পরিশোধ সাপেক্ষে নয় 
বছরে মোট ময় উকিয়া পরিশোধের শর্তে আমার সাথে লিখিতভাবে চুক্তি সম্পাদন 
করেছে। তাই এ ব্যাপারে (আর্থিকভাবে) আপনি আমাকে সাঁহায্য করুন । আমি তাকে 
বললাম £ তোমার মালিক পক্ষ চাইলে আমি এক সাথে তাদের সমুদয় অর্থ পরিশোধ 
করে তোমাকে মুক্ত করে দিতে পারি। তনে €এলায়ার অধিকার থাকবে আমার (এই শর্ত 
' মেনে নিতে হবে) বিষয়টি বারীরা তার মালিক পক্ষকে বললো । তারা ‘ওলায়ার' 
অধিকার ছাড়তে অস্বীকৃতি জানালো । তখন বারীরা আবার আমার কাছে এসে একথা 
আমাকে জানাল । আমি তাকে ধমকালাম। সে বললো £$ আল্লাহর কসম, তা হবে না। 
‘আয়েশা (রা) বলেন, এ কথা. শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 
জিজ্ঞেস করলেন। আমি তাকে সবকিছু জানালাম, তিনি (আয়েশাকে) বললেন ৪ তুমি 
তাকে খরিদ করে স্বাধীন করে দাও এবং ওলায়ার অধিকার তাদেরই থাকবে বলে স্বীকার 
করে নাও ৷ কেননা যে ব্যক্তি দাস মুক্ত করে ওয়ালার অধিকার তারই থাকে । ‘আয়েশা 
বললে, অতঃপর আমি তাই করলাম । এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
সন্ধ্যার সময় খুতবা দিতে গিয়ে আল্লাহর প্রশংসা করলেন এবং তার প্রতি যথাযোগ্য 
গুণাবলী আরোপ করলেন । অতঃপর তিনি বললেন £ লোকদের কি হয়েছে, তারা এমন 
সব শর্ত আরোপ করে যা মহান ও সর্বশক্তিমান' আল্লাহর কিতাবে নেই । মহান ও 
সর্বশক্তিমান আল্লাহর কিতাবে নেই এমন শর্ত আরোপ করা হলে তা বাতিল বলে গণ্য 
হবে। তা সংখ্যায় একশটি হলেও আল্লাহর কিতারই সর্বাধিক সত্য । আর আল্লাহর 
শর্তই সর্বাপেক্ষা মজবুত শর্ত । তোমাদের মধ্যে কিছু লোক্‌ এমন কথা কেন রলে যে, 
অমুক, অমুক দাস বা দাসীকে তুমি মুক্ত করে দাও আর ওলায়া বা উত্তরাধিকার স্বত্ব 
আমার জন্য সংরক্ষিত থাক । প্রকৃত ব্যাপার হলো যে, ব্যক্তি.দাস স্বাধীন করবে ওয়ালার 
অধিকার তারই স্বীকৃত হবে। 


EAA 2c Eh ech 


ELI AT le EELO- 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ২২৫ 


2) ez Hehe hd cz cr বত s -2 20s 
lr ts Bins CGE AE, ত! 


Ac - ec elt} ce es 


sles Nh, BPO es ont pr PU el iol 


তত ৪-০ se 


PELE NS NCA TEESE 1 hr 30% 


A Bar erro 8 or 


~~, SEY 2 i N56, ib 


৩৬৩৮ । হিশাম ইবনে ‘উরওয়া থেকে এই সনদে আবু উসামা বর্ণিত হাদীসের অনুরূপ 
.: হাদীস বৰ্ণনা করেছেন। তবে জারীর বর্ণিত হাদীসে এ কথাও আছে ঃ বারীরার স্বামী ছিল 
ক্রীতদাস ৷ তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে বিবাহ বন্ধন অটুট 
রাখার বা ছিন্ন করার এখতিয়ার দান করলেন: সে এই এখতিয়ার প্রয়োগ করে বিবাহ্‌ 
' বন্ধন ছিন্ন করল । তার স্বামী স্বাধীন ব্যক্তি হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে এই এখতিয়ার দিতেন না, তবে জারীর বর্ণিত এই হাদীসে “আনম্মাবা'দ” কথাটির 
উল্লেখ নেই । 


০০১ Le 


ecco He s he 23.2 


A) AF CLL Ee Jan) tills, So 


x) Si 5 id ৩ EEE sr SES ESE 


পভ ০০ ec. Ao, ef Ab 


Ed DBL bS, LE bn ol al 
Fe dls LE CEG Ef! Sj 3 Lal Le ন) I 


edz cer - AI cc পলজঞcতত ন ec Ao 


2 Ws upa ol 2, ঠ ন Ef lo Hid Rr) 


AL eh c8r ৪ পপ ৰ 


GLA NAS Bio LE 2 I EPH ade; LU 


পল Ed 


৩৬৩৯ । আয়েশা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, দাসী বারীরার ক্ষেত্রে তিনটি 
মাসআলা জানা যায়। ১. তার মালিক পক্ষ তাকে বিক্রি করতে মনস্থ করলো। কিন্তু 
(ক্রেতা) তাকে স্বাধীন করে দিলে ওলায়া উত্তরাধিকার স্বত্ব তাদের জন্য সংরক্ষিত 
খথাকবে- এই শর্ত আরোপ করলো । আমি বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 


২৯ —_— 


l http://IslamiBoi.wordpress.com 
২২৬ সহীহ মুসলিম la a 


কাছে বললাম ৷ তিনি বললেন ঃ তুমি তাকে কিনে নিয়ে স্বাধীন করে দাও। কারণ 
ওলায়ার অধিকারী হবে আযাদকারী ব্যক্তি । অতএব তাকে মুক্ত করে দেয়া হলো ২. 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে (বিবাহ্‌ বন্ধন ছিন্ন করার বা অক্ষুণু 
রাখার) এখতিয়ার: দিলেন। সে এই এখতিয়ার প্রয়োগ করলো (বিবাহ বন্ধন ছিন্ন 
করলো) । ‘আয়েশা (রা) বললেন, লোকেরা বারীরাকে দান-খয়রাত করতো । সেতা 
থেকে আমাদের জন্য উপহার পাঠাতো। বিষয়টি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি 
' ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলাম ৷ তিনি বললেন ঃ “তা তার জন্য সাদকা কিন্তু 
তোমাদের জন্য উপহার । তাই তোমরা তা খেতে পারো” 


1e3 e- 8c ec che hh cats coer #e er} 


FIs BI Fb pan Br ESL 77 


2 stl, Ev ~ u Y 2 TA le ce ul ue ll ul 


EAE Sd 


i ho - du ene i lsu Kf Ap 4 ENON 


ক c- ecc M, 


oe Kh - MLE Su EER OES PORES PEE 


Ep is El 5, + SL LLIN AML L0G EES 
EC 


৩৬৪০ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি আনসারদের কিছু লোকের নিকট থেকে 
ক্রীতদাসী বারীরাকে খরিদ করলেন । কিন্তু ওলায়ার অধিকার তাদের হাতে বলে তারা 
শর্ত আরোপ করলো । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ নিয়ামত বা 
আজাদী দানের যে মালিক সেই ওলায়া বা অভিভাবকত্বের মালিক হবে। রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে (বিবাহ বহাল রাখা না রাখার ব্যাপারে) 
এখতিয়ার দান করলেন। তার স্বামী ছিল ক্রীতদাস (আজাদী লাভের পর) একদিন সে 
‘আয়েশাকে (রা) উপহার হিসেবে গোশ্ত পাঠালো । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম ‘আয়েশাকে বললেন ঃ কিছুটা গোশৃত রান্না করলে হতো । ‘আয়েশা (রা) 
বললেন, এতো বারীরাকে সদকার গোশ্ত দেয়া হয়েছে? তিনি বললেন ৪ “এটা তার 
জন্য সদকা, কিন্তু আমাদের জন্য তা উপহার ৷” 

টীকা $ বারীরা ছিল মদীনার এক আনসার পরিবারের ক্রীতদাসী ৷ তার মালিক পরিবারের লোকজন তার 
সাথে কিতাবাত বা দাসমুক্তি চুক্তিপত্র স্বাক্ষর করেছিল। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে সে 


তার মালিকদের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীন জীবন যাপন করতে পারবে। তাই সে হযরত ‘আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহার কাছে আর্থিক সাহায্যের জন্য আসলে তিনি তাকে পূর্ণ অর্থ দিয়ে মুক্ত করার নিয়তে 


http://IslamiBoi.wordpress.com 


“দহীহ মুসলিম ২২৭ 


বললো যে, মুক্তি প্রাপ্তির পর সে তারই অভিভাবক থাকবে । কিন্তু বারীরার মালিক, পরিবার এই কথা 
অস্বীকার করে বললো, ওলায়া বা উত্তরাধিকার স্বত্ব তাদের থাকতে হবে । যিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের গোচরীভূত হলে তিনি বললেন ঃ যে ব্যক্তি দাস-দাসী মুক্ত করবে ‘ওলায়া’ তারই থাকবে । 
এরপর হযরত ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আন্হা তাকে কিনে নিয়ে মুক্ত করে দিলেন । বারীরার স্বামীর নাম ছিল 
মুগীস ৷ সে যেহেতু তখনও দাস জীবন যাপন করছিলো, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারীরাকে 
তার সাথে বিবাহ বন্ধন ছিন্ন করা বা না করার ইখতিয়ার প্রদান করলেন। সে এই অধিকার প্রয়োগ করে 
স্বামীর সাথে বিবাহ-বন্ধন ছিন্ন করলো । ক্রীতদাসী থাকাকালে বারীরার কাছে অনেক সময় সাদকার অর্থ, 
গোশত এবং খাবার আসতো । একদিন তার কাছে গোশত আসলে সে তা উপহার স্বরূপ হযরত ‘আয়েশা 
রাদিয়াল্লাহু ‘আনহাকে পাঠালো ৷ ঘরে ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশৃত দেখে তা রান্না করার 
কথা বললেন । ‘আয়েশা (রা) জানালেন, এগুলো বারীরাকে পাঠানো সাদকার গোশত । কিন্তু তা বারীরাকে 
সাদকা হিসেবে দেয়ার পর তার মালিকানা পরিবর্তন হয়ে বারীরার হস্তগত হয়েছে। সুতরাং তা সাদকার 
গোশ্ত হলেও যখন সে হ্যরত ‘আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহাকে তা উপহার পাঠিয়েছে তখন মালিকানা 
পরিবর্তনের কারণে তার মধ্যে সাদকার মালের বৈশিষ্ট্য বিদ্যমান নেই । তাই নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ এটা তার জন্য উপহার । 


Neg Leu Meco. - cr ES ET Zhe e262 


I Lene Wns le hr af Ue slot Lio 


BLISS LIMES LE DALEK 
- e- oc ceca ech Ns Ac cece coca, Fore 
el sls fs he dle dd) BS) 3 NJ , \b 72h 


él oe 36 doe i al Jnl Fl S31 


tes Her coz e348 ci c# লাল লা পাল পা AA LNegcs 


urbe JE Sms 40 U2 NSU, 7 OU FS 


গল পাল 


| Y J =) cr JC Ke ee £ 5% \ 5 5, 


৩৬৪১ ৷ ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি দাসত্ব-বন্ধন থেকে মুক্ত করে দেয়ার জন্য 
ক্রীতদাসী বারীরাকে খরিদ করতে মনস্থ করলেন । তার মালিক পক্ষ ‘ওলায়া’ তাদের 
থাকবে বলে শর্তারোপ করলো । বিষয়টি তিনি রাসূলুল্লাহ সাল্মান্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে উল্লেখ করেন। তিনি বললেন ঃ তুমি তাকে খরিদ করে মুক্ত করে 
দাও। কেননা যে ব্যক্তি মুক্তিদানকারী সেই ওলায়ার প্রকৃত অধিকারী.। (বারীরার পক্ষ 
থেকে) রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোশত উপহার পাঠানো 
হতো ৷ সবাই তাকে (নবী) বললো ৪ এ গোশৃত বারীরার কাছে সাদকা হিসেবে এসেছে। 
তিনি বললেন £ এ গোশত তার জন্য সাদকা, কিন্তু আমাদের জন্য হাদিয়া বা উপহার । 
(সে মুক্তি পেলে তাকে বিবাহ-বন্ধন অক্ষুণ্ন রাখতে বা ছিন্ন করার এখতিয়ার দেয়া হল।) 


li eda cE No Yet dc Ue taal 


২২৮ সহীহ মুসলিম 


‘আবদুর রাহমান বলেছেন ৪ বারীরার স্বামী স্বাধীন লোক ছিল। শু'বা বলেছেন ঃ আমি 
আবদুর রহমানকে বারীরার স্বামী সম্পর্কে আবার জিজ্ঞেস করলাম । জবাবে তিনি বলেন, 
আমি তার সম্পর্কে জানি না। 


toes cee cl Jed Lec 3 Hi ocr. toes os Pe 2ob 

Ae Ate es Go 2b Uae Bo) Ke al esos 
৩৬৪২ একই সনদে আহমাদ ইবনে ‘উসমান নাওফালী আৰু দাউদের মাধ্যমে শু'ব 
থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


He4-  §.20 he 26,2 


nts AN Cs Bre suf Los 


thec cic 2 er cer lsh col SJSecbh oct = 26. t Foca coc He 


FF Il hy08 dase Bo 23 Bam Gln pls S35 es 


eer coc 2 Herc ears 


las 5 2d cs bile 
৩৬৪৩ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বারীরার স্বামী ক্রীতদাস ছিলো। 


EAE A Ed 


bp do ul EE ul i. lly 2s 


ie - SNE TEES EEE ESE 


cece cau 8 ecco e222 


FILS SE be bn FS he 73588 
se ef. 2c 


ETE 5 aS 0 fi Lodi 
Fie LDH FUG, LEMP L INE 


RN ELL ALG SL 


পিত ত 


FIDL 


৩৬৪৪ ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন ঃ$ বারীরার প্রসঙ্গে তিনটি সুন্নাত বা বিধান জানা গিয়েছে। (১) সে মুক্তি লাভ 
করার পর তার স্বামীর ব্যাপারে তাকে এখতিয়ার দেয়া হয়েছিলো। (২) তাকে 
(সদকার) গোশ্ত দেয়া হয়েছিল । সে গোশ্ত ডেক্চিতে করে চুলোর উপর পাকানো 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২২৯ 


হচ্ছিলো । এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন। 
তিনি খাবার চাইলে তাকে রুটি এবং কিছু তরকারী দেয়া হলো । তিনি বললেন ৪ আমি 
কি দেখছি না উনুনে ডেকচিতে গোশত রান্না হচ্ছে? সবাই বললো £ হা, হে আল্লাহর 
রাসূল, গোশত রান্না হচ্ছে তবে তা বারীযাকে দেয়া সাদকার গোশৃত। তাই তা 
আপনাকে খেতে দেয়া আমরা পছন্দ করছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ঃ এতো তার জন্য সাদকা কিন্তু তার পক্ষ থেকে আমার জন্য হাদিয়া বা উপহার 
(৩) আর বারীরার ব্যাপারেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি 
দাস বা দাসী মুক্ত করবে ওলায়া (উত্তরাধিকার স্বত্ব) তারই থাকবে। 


Ede Er Bla SS Leos 


Bor cco oe ccd or 


Pe PE Hin ls als to lair > MN IL 


BI BLISS IAMS খু MTEL OLR 
HITT BALIIGLG LL 
৩৬৪৫ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আয়েশা (রা) একজন 
ক্রীতদাসীকে কিনে আজাদ করতে মনস্থ করলেন । কিন্তু তার মালিক পক্ষ ওলায়ার 
অধিকার তাদের জন্য সংরক্ষিত থাকা ছাড়া তাকে বিক্রি করতে অস্বীকৃতি জানালো। 
তিনি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন । তিনি বললেন, না, 
তোমাকে ঠেকাতে পারবে না কারণ যে ব্যক্তি দাসকে মুক্তি দান করে ওলায়ার অধিকার 
' তারই জন্য নির্ধারিত । 


অনুচ্ছেদ £ ২ 
‘ওলায়া’ বা নিজের মুক্তি দেয়া দাস-দাসীর গেলে এানা চতরাবকাদ রড 
বিক্রি করা বা দান করা নিষেধ । 


ce sd as PIR KL bl sd EL ST 


EAA 


Hh ee OO 


-- 4+, efi 


dil dbs a se de Se tt 


EAA 


http://IslamiBoi.wordpress.com 


২৩০ সহীহ মুসলিম 


৩৬৪৬ ৷ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ‘ওলায়া’ বা মুক্তি প্রদত্ত ক্রীতদাসের উত্তরাধিকারী বিক্রি বা দান করতে 
নিষেধ করেছেন। ইমাম মুসলিম বলেন, এ হাদীসের ব্যাপারে সব রাবীগণ ‘আবদুল্লাহ 
ইবনে দীনারের উপর নির্ভর করেছেন। 


ech coer 5 20 Zz 25 
mln Ll 2 


Hear dood, oth Pe Ler ic Aes cod e- 202 


HES tls Ly orl on SE oc AAS Hor ut 


2c 2 cor ce be c2৪ ০/০ 


oS ee i ERIN: oF 


চনত ech cogs Joe her 


al ALS i d dE a 


ec HMiss ah 9 


bel Lod Plo hs dl as 0 SEE EAS 


PRESALE AEA 


IS Sil Nass ews AEs 


তল লণ 


৩৬৪৭ ৷ এ সূত্রে রাবীগণ ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লামের (উপরের হাদীসের) অনুরূপ হাদীস বর্ণনা করেছেন । তবে ‘উবায়দুল্লাহ 
থেকে সাকাফী বর্ণিত হাদীসে ‘বাই’ বা বিক্রির কথা উল্লেখ আছে। তিনি হেবা বা দানের 
কথা উল্লেখ করেননি । 


অনুচ্ছেদ £৩ 
BS SENET EEO EE EE EE TT 
- স্বীকার করা হারাম । 


> 288 ot 
Calin lI Er Gut es 


dh ho এল্ত্রতত ৪-০ . পঙ্জপ 


ELE ps FF iE EL dls te 
BIL rss dA dr dF SA 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ২৩১ 
৩৬৪৮ ৷ ‘আবদুল্লাহ ইবনে যুবায়ের (রা) থেকে বর্ণিত । তিনি জাবির ইবনে আবদুল্লাহ 
(রা)-কে বলতে শুনেছেন $ নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিনামায় লিখে 
দিয়েছিলেন, কোন শোত্রের আজাদকৃত দাসের রক্তপণ এ গোত্র পরিশোধ করবে । তিনি 
আরও লিখেছিলেন, আজাদকারী মনিবের অনুমতি ছাড়া কোন মুসলমানের আজাদকৃত 
দাসের অন্য কাউকে মনিব বলে স্বীকার করা হালাল নয়। জাবির ইবনে ‘আবদুল্লাহ (রা) 
আরো বলেন, পরে আমি জানতে পেরেছি যে, এরূপ কাজ যে ক্রীতদাস করবে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ চুক্তিনামায় তাকে অভিসম্পাত করেছিলেন। 


- oe} e0:2 


us J se dane hs iim sit 22 


uw J u- ra LG IG 2 08 i 4 < চ i: ip TE 


hee - tec he 202 


SLI IANS ES 


৩৬৪৯। আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, কোন ক্রীতদাস তার মালিকের অনুমতি ছাড়াই অন্য কাউকে মালিক বলে স্বীকার 
করলে তার প্রতি আল্লাহ ও সব ফেরেশতার লা'নত বর্ষিত হয়। তার.কোন নফল বা 
ফরয ‘ইবাদত গ্রহণযোগ্য হবে না.। 


$ oo 0 ~~ - 203 he 2 


sl dl Rb Ady Aue bs) Rs be 
- ec Assess ccd $a - 

EN HE ded dlrirdr th 
0 a EAS -- e-0- 2 bas -e% | Ce i La Lr kay 
‘dre Nd Lldley LNs A SDL ali 
৩৬৫০ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ 
যে গোলাম তার মনিবদের অনুমতি ছাড়া অন্য কোন সম্পৃদায়কে মনিব বানাবে, তার 


ওপর আল্লাহ, ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির অভিসম্পাত ৷ কিয়ামতের দিন 
তীর ফরয দুদ জাম দর ক ককা 


- 2 LEE 


li ees NOE ade eur, EE 


ণ A Ss Ae gins J LS 


পপ পালত ০ ন 


৩৬৫১ আ’মাশ থেকে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ 
হাদীসে “যে গোলাম তার মালিকের অনুমতি ছাড়া অন্য কাউকে মনিব হিসেবে গ্রহণ 
করবে” কথাটুকু উল্লেখ আছে । 


http://IslamiBoi.wordpress.com 


২৩২ সহীহ মুসলিম 
Lia BAEC Ele BLE cnBiaiis aR HEzele) fet 
EE ন 5 ry ds bs 0 8 at sly I 


Ed 


+c BIR লল পলে 


| দে LE YN Go, 4 AG uh, 


পন Ed পপ 


occ As 


ICC I PEC ENLIE EL 
lee 5 5 Ee , £5, FA us be, ae 


ck “ Se OE) CE PETE 


PD KE Als 


bo) > 3 | vl, Sl, 4 ~ EL + 5 J) 


ete wr Or 
. 


Js Yb 


৩৬৫২ । ইবরাহীম তাইমী থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি বলেছেন, ‘আলী ইবনে 
আবু তালিব (রা) একদিন আমাদের সামনে বক্তৃতা দিলেন। তিনি বললেন $ মহান ও 
সর্বশক্তিমান আল্লাহর কিতাব ও এই সহীফা ছাড়া আর কোন কিতাব আমাদের কাছে 
আছে এবং আমরা তা পাঠ করে থাকি বলে যারা মনে করে তারা মিথ্যাবাদী । তার 
(আলী) তরবারির খাপে একখানি সহীফা বা পুস্তিকা সংযুক্ত ছিল যাতে উটের বয়স 
“নির্দেশক বর্ণনা ছিল এবং জখমের কিসাস সম্পর্কিত হুকুম বর্ণিত ছিল। এতে আরো 
সংরক্ষিত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী যাতে বলা হয়েছিল ৪ 
মদীনা ‘আইর'’ থেকে সাওর পর্যন্ত হারাম ৷ যে ব্যক্তি এখানে কোন বিদ'আত সৃষ্টি করবে 
কিংবা কোন বিদ‘আতীকে আশ্রয় দেবে তার প্রতি আল্লাহ, সব ফেরেশতা এবং গোটা 
মানব জাতির অভিসম্পাত । কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তার নফল যা ফরয কোন 
ইবাদতই কবুল করবেন না। আর মুসলমানদের সবার নিরাপত্তা সমান গুরুত্বপূর্ণ ৷ 
সাধারণ মুসলমানও নিরাপত্তার জামিন হতে পাররে। যে ব্যক্তি তার পিতা ছাড়া অন্য 
কাউকে পিতা বলে দাবী করবে কিংবা তার আজাদকারী মনিব ছাড়া অন্য কাউকে মনিব 
বলে স্বীকার করবে তার ওপরে আল্লাহ সব ফেরেশতা এবং গোটা মানব জাতির লা‘নত 
বা অভিসম্পাত্ত । কিয়ামতের দিন আল্লাহ তা'আলা তার নফল কিংবা ফরয কোন 
ইবাদতই কবুল করবেন না। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৩৩ 


অনুচ্ছেদ £8 
দাস-দাসীকে মুক্ত করার মর্যাদা ৷ 


Ar - € 12 er 6x cex cot & Loe t.ho hele} 


na dis Pat 5 Ee SA sl op af (S77 


পপ Ed 


- wwe er corres 


ip dor te La BE SE LOGE da 


LULL ABELG Fl LR +: sd 
El 


5৬৫৩ সাহ ছন ঢল লে বলিত নৰ সত রাহ আগাছা দায়ার বলে 

$ কেউ কোন মু'মিন ক্রীতদাসকে (দাসত্-শৃংখল থেকে) মুক্ত করে দিলে আল্লাহ তার 
এক একটি অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়ে মুক্তিদানকারীর এক একটি অঙ্গ প্রত্যঙ্গ দোযখের : . 
আগুন থেকে মুক্ত করে দেবেন। ' | 


ef is ol Ex 2 টা Sol 22 


Ld PPS Rd Pd ef Orr ef [) ord or EX 


Fir see Ua iF SHG 53 
ef -e El EE NS EE PR 
cr lye ee : FAS ET SEU R SP 
AEE dh a 
EE EE EERE PEE A CEE NTE EE SEES 
বলেন, যে ব্যক্তি কোন ঈমানদার: ক্রীতদাসকে দাসত্বের শৃংখল থেকে মুক্ত করবে 
(কিয়ামতের দিন) আল্লাহ তায়ালা তার প্রতিটি অঙ্গের বিনিময়ে মুক্তিদানকারীর এক 
' একটি অঙ্গ-প্রত্যঙ্গ দোযখের আগুন থেকে মুক্ত করে দেবেন, এমনকি তার গুপ্ত অঙ্গের 
MA oi OLN oi HL he OH | 


ae LE e323 ec + +0 2-4 
5s ESTES 12 Ge Le Te SEE 
FLEES 4 BLS 
er feeg is EE A) ese Sr ত 0? 2" 


edd Ed 


http://IslamiBoi.wordpress.com 
২৩৪ সহীহ মুসলিম Pp 


৩৬৫৫ ৷ আবু হুরায়রা থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ যে ব্যক্তি কোন ঈমানদার ক্রীতদাসকে দাসত্বের বন্ধন 
' থেকে মুক্ত করবে, (কিয়ামতের দিন) আল্লাহ তা'আলা তার প্রতিটি অঙ্গের বিনিময়ে 
মুক্তিদানকারীর এক একটি অঙ্গ-প্রত্যঙ্গ দোযখের আগুন থেকে মুক্ত করে দেবেন। 
এমনকি তার গুপ্তাঙ্গের বিনিময়ে মুক্তিদানকারীর গুপ্তাঙ্গকে মুক্ত করে দেবেন। 
opi. EU DAES es 


2 coeo0o hh ee ole PLR - 20 JT. os A 


EE OUST ET SG Gs pd ts ELE Ll 


Ls Le occ 2 es 


Cs $e EROS NPS RA £2 Cl Wet 0% 


9 0.5 Ls lie EAS HEL UG Fw 


Sos CE YS cc ০০৪০} ec Pp ce 


FINE EADIE ANS Ld oa bw ci 


cee He cel oc 


hd JE STi hr ola sl 5 


৩৬৫৬ । সা'ঈদ ইবনে মারজানা থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবু হুরায়রাকে (রা) 
বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লান্পাহু্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কোন মুসলমান 
কোন মুসলমানকে দাসত্বের শৃংখল থেকে মুক্ত করলে তার প্রতিটি অঙ্গের বিনিময়ে 
আল্লাহ মুক্তিদানকারীর প্রতিটি অঙ্গ দোযখের আগুন থেকে মুক্ত করবেন।” হাদীস 
বর্ণনাকারী. সা'ঈদ ইবনে মারজানা বলেন, আমি আবু হুরায়রার (রা) নিকট থেকে 
হাদীসটি শুনার পরই ‘আলী ইবনে হুসাইনের (যায়নুল আবেদীন) কাছে গিয়ে তা বর্ণনা 
করলাম । তিনি তৎক্ষপাৎ একটি দাসকে মুক্ত করে দিলেন। তাকে ক্রুয় করার জন্য 
LAARSSLG cn SAL Ml? দ্যান গা এক: হাজরা যায 
দিয়েছিলেন। ক 


অনুচ্ছেদ £ ৫ 
বাপকে দাস-জীবন থেকে উদ্ধার করার মহত । 


ed schoo “ez Hehe ccc SA 07 


uF Lis 04 | 
AIGLATL ES LLIN EY | 


ED Axe 2x eh 2 - ez. Her 


ALL Ad) Es LSE 


dl 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম হট 
৩৬৫৭ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ঃ একটি উপায় ছাড়া সন্তান তার পিতার হক আর কোন উপায়ে 
করে মুক্ত করে দেয়, তাহলেই কেবল পিতার হক আদায় হতে পারে। ইবনে আবু 
শায়বার বর্ণনায় ‘ “ওয়ালাদুন ওয়ালিদান” শব্দ দু'টির স্থানে “ওয়ালাদুন ওয়ালিদাহ” ৰচি 
হয়েছে। 


+7 8 “ae 24 


৩৬৫৮ সহা পেকে এ সূ পনের হালের অনজপ হাদী বর্ম হয়েছে। আনে 
সবার বর্ণনায় “ওয়ালাদুন ওয়ালিদাহু” শব্দ রয়েছে। 


http:hslarmi Bol wordpress.com 
| EL) lS. 
কিতাবুল ব্য ব্যেবসা-বানিজ্য) 


অনুচ্ছেদ £ ১ 
মোলামাসা ও মোনাবাযার মাধ্যমে ক্রয়-বিক্রয় বাতিল । 
S Sra ft AG MF AH oh Lo se 


20. Cd 


Dl, Sl Fr beds Re SEER 


৩৬৫৯ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সার্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 
মোলামাসা ও মোনাবাযা ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। | : 
2 HJ SEE | 22১ 


৪-০ তল cc 4s ss - 28 $6 eo 


EOE VCE PCE Be এ 
সূত্রেও হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 

‘ ec 26 
28.) cco Essa ec} eo 2 oc Hh As PF L.3 3G of 20s 
set dt Basie ay 


eo 
c- les e- eh ec c-# se la eo. ox 


Purdue AFF fu arc ht ES ET io 


Hos ec Hes ss 


Ek SL AMSLAIS a 


৩৬৬১ । আৰু হুরায়রা (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন... এ 
les LF Lin iA tL ha 


LoS ILE. Ed PEE Ha be 5 Us V2, 


Ace Tr eo hAs st ce-ch 


+d, 8 dy rd 


http:/lslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৩৭ 


৩৬৬২ । আৰু হুরায়রা (রা) নবী সাল্লান্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন es 
পূর্বের হাদীসের অনুরূপ । 


০০০৫ 3 he, 8 zc eo}. 


bl Shp us rd YA (fos 


250 0.2 Soc 28,3 8 Hr =e soc} 209 


ipl oe eg iol id ye sb su sf Slr 


পল 


“*্ণু Pe cre oc REE 


2s bl Fo ি CSU Sl For Ji 


- PEE oc sc as 2c je 


beh PAI FISH 


পল লাল 


I EECA ORE He IE OE 
নিষেধ করা হয়েছে। একটি হচ্ছে ‘মোলামাসা’ এবং অপরটি ‘মোনাবাযা’। মোলামাসা 
হচ্ছে এই যে, ক্রেতা ও বিক্রেতা নির্দ্বিধায় পরস্পরের কাপড় স্পর্শ করবে (অর্থাৎ 
চিন্তা-ভাবনার সুযোগ থাকবে.না)। আর মোনাবাযা হচ্ছে এই যে, প্রত্যেকে নিজ নিজ 
" কাপড় অন্যের দিকে ছুড়ে মারবে, কিন্তু কেউ কারো কাপড়ের দিকে তাকাতে পারবে না। 
০০০৫ cez hebuzers 


136.2 2 Lill, sf 2h rs dy Go 


A232 oe - es 


ll ঠা চণ্ড sls wot ssl RE Jaln20l 


- + 20 Ed eccec eres EA Add 


Es EDEL IL ILS GL 
শখ Nh J. AS f Js Il LSU, sid, 


- 12 PASE 


BAe 9s 43 FINALE IA BY 


পপ লাল 


ac coe eee 2a 


AS Br Le 


EI TEE TEE রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
দু'প্রকারের ক্রয়-বিক্রয় এবং দু'ধরনের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। 
' ক্রুয়-বিক্ৰয়ের মধ্যে মোলামাসা ও মোনাবাযা করতে নিষেধ করেছেন। মোলামাসা হচ্ছে 


এই যে, এক ব্যক্তি (ক্রেতা) অপর ব্যক্তির (বিক্রেতার) কাপড় রাত্রে অথবা দিনের 


= 


http://IslamiBoi.wordpress.com 


২৩৮ সহীহ মুসলিম 


বেলায় নিজ হাতে স্পর্শ করা এবং তা ভালোভাবে উল্টে-পান্টে না দেখা । আর 
মোনাবাযা হচ্ছে এই যে, এক ব্যক্তি অপর ব্যক্তির দিকে এবং অপর ব্যক্তি এই ব্যক্তির 
দিকে নিজ নিজ কাপড় নিক্ষেপ করবে। এভাবে না দেখেই এবং পরস্পরের সম্মতি 
EA NT CE 


sists Bi mo tl LEA ES BR 
Ei te 


পপ id 


৩৬৬৫ ৷ ইবনে শিহাব থেকে এই সনদ সূত্রে উপরের হাদীস বর্ণিত হয়েছে৷ 


অনুচ্ছেদ £ ২ 
নুড়ি পাথর নিক্ষেপ করে ক্রয়-বিক্রয় সাব্যস্ত করা এবং অনিশ্চিত বস্তুর 
ক্রয়-বিক্রয় করা হারাম! 


ANE Ed ct ie 2c ed 


2e Le cit Fe Pes ce- Pe Pert পীত ০ Ls e3 ec 


Lt EEA SB IAL 


sl Lida Rizr dF CAN SBA ds 


পপঙ গ- ৪০০ সপ কন জতপ 


Ag sda 


৩৬৬৬ ৷ আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ' 
ভযাযানায় হত গাংর তাকে শ করে জয় বয় সাবান করতে এরংজনিচিত তুর ভয় 
বিক্ৰয় করতে নিষেধ করেছেন। 

টীকা £ ‘বাইয়ে গরর' bE CHET CEH RTE SCE TEE ETE - 
যেমন, পুকুরের পানির ভেতরের মাছ, গাভীর পালানের দুধ (দোহনের পূর্বে), ধান, চাউল, গম ইত্যাদির স্তূপ 
থেকে অনির্দিষ্ট পরিমাণ, অনেক কাপড়ের মধ্য থেকে যে কোন একখানা কাপড় হাতে আসার পূর্বে 
আকাশের উড়ন্ত পাখি ইত্যাদি বেচা-কেনা করা হারাম । এটা এমন ধরনের লেনদেন যেখানে বিক্রেতা 
পণ্যের মূল্য গ্রহণ করার রিও: চেহাব বারা কাজে বারি দয জলিল তুল ৭য় : 


বেচা-কেনা চাল্গু ছিলো । (অ) 


http://IslamiBoi.wordpress.com 


অনুচ্ছেদ £ঃ৩ 
bl NM BUS 
es ae PIL. diae des 


পান্ত 


i 


৩৬৬৭ । ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ‘হাবালুল-হাবালা’ ক্ৰয়-বিক্ৰয় করতে নিষেধ করেছেন। 


se ec He fet 


ন HR ae - 5 se দক 5 Sh খু লে 


Ve 827 2 a“ Ed frees PPL) 
Eee ec- Hass EY 3 

BY i নু i dl 
৩৬৬৮ ৷ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, জাহেলী যুগের লোকেরা উটের 
গোশত ‘হাবালুল-হাবালা’ পৰ্যন্ত বিক্ৰি করত । হাবালুল-হাবালা হচ্ছে কোন উন্ত্রী বাচ্চা 
প্রসব করল, অতঃপর এই বাচ্চা বড় হওয়ার পর এর পেটে আবার বাচ্চা আসল । (গর্ভস্থ 
এই বাচ্চাই হচ্ছে হাবালুল-হাবালা) ৷ রাসূলুল্লাহ সাল্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাদেরকে এই ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন। 


অনুচ্ছেদ £ ৪ 
একজনের ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চলাকালীন সময়ে অপরজনের কথাবার্তা 
বলা এবং একজনের দরদাম করার ওপর দিয়ে অপরজনের দরদাম করা 
বলা এবং পশুর পালানে দুধ জমা করে রাখা হারাম । 

a i ot a - SGN 4S Sr 


ez-o Mos 


“le 4 J 


bl 
http://IslamiBoi.wordpress:.com 


. ২৪০ সহীহ মুসলিম 


০৬৬৯ ইবনে 'ভমার রর) খেকে ব্ত। রমাহ সারাহ আলাইহি ওযা 
৪ তোমাদের কেউ যেন অপরের ক্রয়-বিক্রয়ের কথাবার্তার ওপর নিজের 
Te 


Led PANG a5 Bl, FNL > YAS Lio 


2 FINI kes FL EAM 


ih 


EE EE EE EEE TS HNO ER SM MT 
- কোন ব্যক্তি যেন, তার (মুসলমান) ভাইয়ের ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চলাকালীন সময়ে 
৫ য় বততার কাযা গা তোড়ে কলিম) ভাংরকল্মহি হয়া 
তার বিয়ের প্রস্তাবের ওপর যেন প্রস্তাব না পাঠায় । 


209-2 Pe b-eh- - Eh he oe 
ul (Eo ad i 2 vs Ee 0 or uo 2 


cre eer @- or ed 


YJ + le 4 Hii r dlls Dds 
oc 2 a 


eG le el 


EU: CE EE ERE CECE S TREIE EEEt OUE E 
বলেন ৪ এক ফুসলমান কোন জিনিসের দর করার সময় অন্য মুসলমান সেই একই 
জিনিসের দর করতে পারে না। 


3. or = 70, Je he cE 


Afr Sheet 


Sco tie Mego ত 
04" * ed HL PPA GB brs Js EE 
Se ALCIG AMALIE Las GL 2 RE TE 
ELIE GL LEAL hs 


2 “ - e720} 


LICH ILANG RN AG chin GE GLE 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৪১ 
tL Pe £০০ নে Re Uz me BMAF owate bid পৃ ee 
< er 3 FOS STETEE rr ¥ oS) A) ul or is 
৩৬৭২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ কোন ব্যক্তির দরদাম করার ওপর অপর কোন 
ব্যক্তিকে দরদাম করতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 
Jiri cA shal al FAG NSS Sk es 


ra Be rr 


EN TE 1539 ES Le So dls 
ERDAS APN AYO oc EY 


be al ke, >, ie ul, Cod > ct Le J EA ok 


৩৬৭৩ ৷ আবু হুরায়রা (রা) বেক অৰ্মিত। বাস্ত্যাহ দায়া জাব হিছি বানায় 
বলেন ঃ (আগে-ভাগে সস্তায় খরিদ করার উদ্দেশ্যে) অগ্রবর্তী হয়ে পথিমধ্যে পণ্যবাহী 


কাফেলার সাথে মিলিত হবে না । তোমাদের কেউই যেন অপরের ক্রয়-বিক্রয়ের জন্য . ' 


দাম করার সময় দাম না করে। দালালী করবে না । শহরবাসী যেন পল্লীর অধিবাসীর 
পণ্যদ্রব্য বিক্রি করে দেয়ার জন্য চাপ না দেয়। উট এবং বকরীর পালানে দুধ জমিয়ে 
রাখবে না (ক্রেতাকে ধোকা দেয়ার উদ্দেশ্যে) । তবে কেউ এমন ধরনের পশু খরিদ 
করলে তার জন্যে (ক্রয়চুক্তি বাতিল করার) এখতিয়ার .রয়েছে। দোহনের পর পছন্দ হলে 
ক্রয় চুক্তি বহাল রাখবে । আর অপছন্দ হলে এক সা’ চব: তক 
দেবে। 


টীকা £ এ হাদীস থেকে অনেকগুলো অত্যাবশ্যকীয় মাসয়ালা জানা যায়। (১) খাদ্যদ্রব্য বা পণ্য সামগ্রী 
বাজারে পৌছার পূর্বেই বাজারের বাইরে গিয়ে ক্রয়-বিক্রয় করা ঠিক নয় । তাতে ক্রেতা লাভবান হলেও 
বিক্রেতা ঠকে যায় ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ কেনা-বেচা করতে নিষেধ করেছেন। সব 

দ্রব্য বাজারে ঠিকমত আসতে পারলে বাজারে পণ্যের প্রাচুর্য হবে এবং সাধারণ ক্রেতা পছন্দমত দামে পণ্য 
খরিদ করতে পারবে । তাতে কারোর ক্ষতির আশংকা থাকে না । (২) শহরের অধিবাসীরা যেন গ্রামের 
অধিবাসীদের জন্য বেচা-বিক্রি না করে। এই নির্দেশের লক্ষ্য হচ্ছে- গ্রামের অধিবাসীরা যেন শহরবাসীদের 
নিকট না ঠকে এবং সমাজের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও যেন বৃদ্ধি না পায়। যেমন ঃ£ কোন খ্রাম্য 
লোক পণ্য বিক্রির উদ্দেশ্যে বাজারে আনলে, শহরের কোন ব্যক্তি তাকে বলে, এখন তো এ জিনিসের 
ভালো দাম নেই । তাই তুমি জিনিসটি আমার নিকট রেখে যাও দাম যখন বেশী হবে তখন আমি তা বিক্রি 
করে দেব। এতে একই সঙ্গে দু'টি ক্ষতি দেখা দেবে। এক. গ্রাম্য সহজ-সরল লোকটির ন্যায্য পাওনা 
থেকে বঞ্চিত হওয়া; দুই. জিনিসের দাম বৃদ্ধি পেয়ে মানুষের জীবনে দুর্বিষহ অবস্থার সৃষ্টি হওয়া । কেননা সে 
তো রাখছেই চড়া দামে বিক্রি করার জন্যে । (৩) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালালীর মত ঘৃণিত 
কাজ করা থেকে বিরত থাকার নির্দেশ করেছেন । কেনার উদ্দেশ্য নেই, অথচ খামাখা অন্যের ক্ষতি করার 
নিয়তে জিনিসের দাম-দর বাড়িয়ে দেয়া এতে স্পষ্ট প্রতারণা হয়। কেননা সত্যিকারের ক্রেতা মনে করবে 


aL 


http://IslamiBoi.wordpress.com 


২৪২ সহীহ মুসলিম 


বস্তুটির মূল্যই তাই । (8) জানোয়ারের দুধ দোহন না করে ‘পালান'. বড় করে দেখানো । যেমন গাভী বা 
বক্রী ২/৩ দিন দোহনও করল না, কিংবা বাচ্চাকেও খেতে দিল না । তাতে ক্রেতা মনে করবে, 
স্বাভাবিকভাবে এ গাভী বা বক্রী বেশী দুধ দেয়। তাই সে চড়া মূল্যে খরিদ করতে কুণ্ঠাবোধ করে না, 
এটাও প্রতারণা ৷ সুতরাং পরে যদি ক্রেতাবিক্রেতার প্রতারণা বুঝতে পেরে ফেরত দিতে চায়, তখন তাকে 
জানোয়ারের সাথে এক সা’ খেজুরও বিক্রেতাকে প্রদান করতে হবে । এটা ইমাম শাফেয়ীরও মত । কিন্তু 
ইমাম আবু হানীফা বলেন, বক্রী বা গাভীর সাথে খেজুর দেয়া ( দুধের বিনিময়ে) সম্পূর্ণ অযৌক্তিক, বরং 
ক্রেতা প্রতারিত হয়ে যে পরিমাণ মূল্য বেশী দিয়েছে সে বিক্রেতা থেকে তা ফেরত নিতে পারে। তবে 
অধিকাংশ হাদীসে খেজুরের কথা উল্লেখ আছে, এ জাতীয় জানোয়ার কে ‘মুসাররাহ বা মুহাফফালাহ’ বলা 
হ্য়। 


2 Pas ctr w+ 7 #- Poh Lo £ 2 ho Ns 
ONY v2. SF IF EL এনী : sls die LC 22 


PE 


2) A se + “c Fe a") EE 2 ce cs 
Kn 3 ay Ee) 2 si SEAMS b, fr 12 ~ে 1 


e- co 225 


es +৮ 


পপ 


৩৬৭৪ । হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেনঃ বাজারের বাইরে গিয়ে পণ্যবাহী কাফেলার সাথে 
মিলিত হয়ে.প্রণ্যদ্বব্য ক্রয় করতে, শহরের অধিবাসীকে গ্রাম্য লোকদের কোন জিনিস 
বিক্রি করে দিৃত, কোন নারীকে তার বোনের (অন্য নারীর) তালাক দাবী করতে, নকল 
ক্রেতা সেজে আসল ক্রেতাকে ধোকা দিতে, পশুর পালানে দুধ জমা করে (ক্রেতাকে) 
গলা বুলিয়ে যথাতে এবং কোগ রাকিকে অধর কাজর ডাম দদা কররি ওরর 
দাম-দত্তুর করতে । 

টীকা ঃ কোন নারী তার সতীনকে তালাক দেয়ার জন্য স্বামীকে অনুরোধ করা, বা কোন নারী কোন ব্যক্তিকে 
বলে তোমার স্ত্রীকে তালাক দাও তা হলে আমি তোমার সাথে বিয়ে বসব । 


le 


S20 2, EH - নত - fe oe d2i 
sat 0 iu col sh fries 


ce Pe ER Ed Pe Pec ca 


Lr Halk alas was & es C2? 2s b> 


cr 2 oc “2 Poh c- 8 
‘) Ll ee গো 2 p48 ৩০> ৪১০০) EEE 


Ed পপ EAE 


2 0 2 ০/৪ 


Liss hot La 


পল ললপ 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৪৩ 


৩৬৭৫ ৷ গুনদুর, ওহাব ও আবদুস সামাদ, সবাই বলেন, এই সনদে শো‘বা আমাদেরকে 

"উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে গুন্দুর ও ওহাবের হাদীসে আছে “নিষেধ 

করা হয়েছে” । কিন্তু আবদুস সামাদের হাদীসে আছে “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম নিষেধ করেছেন !”... Sh Di oA Mls 


Ass 


ib ls FAS SEAM PAIN A LE 


পল পপ ৰ্ত সপ 


ls oe 


৩৬৭৬ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
‘নাজাশ্‌’ করতে (খরিদ করার উদ্দেশ্য ব্যতীত অযথা দরদাম করে মূল্য বৃদ্ধি) নিষেধ 
করেছেন। 


অনুচ্ছেদ £ ৫ 

স্তায় পয ্রয় করার উদ্দেশ্যে শহর বা বাজারমুখী কাফেলার সাথে 

পথিমধ্যে গিয়ে সাক্ষাত করা হারাম । 

ele Oe, cbse Ll Ls 22 

AOE gi bs dae en LEE ib, c= vin 
he - Per PO 2 = sia bw = 

Ei SN EE Fx EDIE EROS NESS 


Too er 


sb Ee Fr 2+ ue EAE al Jz, xl 


ETE CEO EP EE ET EEE ETE OE HET 

কাফেলার সাথে সাক্ষাত করে পণ্যদ্রব্য খরিদ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা ইবনে নুমাইরের বর্ণিত হাদীসের শব্দ সমষ্টি । তবে 

অপর বর্ণনাকারীদ্বয় বলেন, সয়ল জাযয হয় কাক্রেরি সাহে দক্ছাত করছ লা 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 


ETA od 2e- he PIN or TS 


ll FS" ul > Y. le ME (fo 


distor fie fd TEE 


http://IslamiBoi.wordpress.com 


২৪৪ সহীহ মুসলিম 


৩৬৭৮ ৷ ইবনে ‘উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন... 
'উবায়দুল্লাহর সূত্রে ইবনে নুমাইর বর্ণিত হাদীসের অনুরূপ । 


লপ পল 


Fal ded Ludi alo, Ee 5 2 


220 ESSA 


ord Les sedis 


৩৬৭৯ । ‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । নী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পণ্যন্বব্য 
কেনা-বেচার উদ্দেশ্যে বিক্রেতার সাথে (বাজারে বাইরে গিয়ে) সাক্ষাত করতে নিষেধ 
করেছেন। 


এত ললে লন ec ec Atoch covef ce As cor 


Hil Kad পট ire Perit * 2 


এপ ৪-০ As 5 2 2 


ol Ee ‘) i dll 


৩৬৮০ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম শহর অভিমুখী পণ্যবাহী কাফেলার সাথে পথিমধ্যে সাক্ষাত করতে নিষেধ 
করেছেন। | 


টি t+ ‘oe 


EE ০ ec} os 722.2 te 2 -- 2 --# 2 A 
ow aa £>- vl ue Mr fs > + 3 lio 
0-2 - sD HR 


bodes ৯১ Iain me ণ A 


Li 3d SEU 2 SABE SF LUNAS IN 


৩৬৮১ ৷ ইবনে সীরীন থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবু হুরাইরাকে (রা) বলতে 
শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পণ্যবাহী কাফেলার 
সাথে মাঝপথে অগ্রসর হয়ে সাক্ষাত কর না । কোন ব্যক্তি তার সাথে সাক্ষাত করে কিছু 
খরিদ করলে পরে যখন মালের মালিক বিক্রেতা বাজারে এসে পৌছাবে, তখন তার 
এখতিয়ার থাকবে । (অর্থাৎ ইচ্ছা করলে এই লেনদেন প্রত্যাখ্যান করতে পারবে! 

টীকা £ অনেকগুলো হাদীস থেকে প্রতীয়মান হয় যে, পণ্য বাজারে তোলার পূর্বে পথের মধ্যে খরিদ করা 


হারাম । ইমাম শাফেঈ ও মালেকের এটাই মাযহাব । কিন্তু ইমাম আবু হানিফা বলেন, যদি তাতে 
শহরবাসীদের কোন ক্ষতি না হয় তাহলে এই কেনা-বেচা জায়েয হবে। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ্‌ মুসলিম ২৪৫ 


অনুচ্ছেদ £৬ 
পন্নীবাসীর পক্ষে শহরবাসীর বিক্রয় করা হারাম । 


Ped. 23-2 Ae ed 256 


i Ba ior EE BY SU IT CF Le 


Fd he EL Glo FLAN 
258 cz cc ec 


Ud ed fo ol 2530 A ES 


৩৬৮২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ 
কোন শহরবাসীর পক্ষ হয়ে বিক্রি করবে না। আর যুহাইর বলেন, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কোন শহরবাসীকে পনল্লীবাসীর পক্ষে দালালী করে বিক্রি করতে 
নিষেধ করেছেন। 
am bl Gh as Bie JE ar 5 sal GG Les 
c.-? ef EAS OE 122, EE ৰ Kod $e AL os 
SCD a se Eh IRL abe oh BOM era EB Bee AE Pl 
4 5G) Jb AU oe 4 5h rie NY cla JG ol eh 03 0) 
er 
৩৬৮৩ । ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম, (সস্তায় খাদ্যদ্রব্য খরিদ করার উদ্দেশ্যে) অগ্রগামী হয়ে পণ্যবাহী কাফেলার 
সাথে মিলিত হতে এবং গ্রামবাসীর পণ্যদ্বব্য শহরবাসীকে বিক্রি করে দিতে নিষেধ 
করেছেন । বর্ণনাকারী তাউস বলেন, আমি ইবনে ‘আব্বাসকে (রা) বললাম, শহরবাসীর 


পল্নীবাসীর পক্ষে বিক্রি না করার অর্থ কি? তিনি বললেন, (এর অর্থ হলো) তার পক্ষে 
EL 


Ls PA 2leb ce 
3S, he EE in al as 
te PAL পল $- 
30 ০ Ee ren HS 0 es oo 03 fda 


2 - e+ PAE 


১৯ at ays 


http://IslamiBoi.wordpress.com 
২৪৬ সহীহ মুসলিম 


৩৬৮৪ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ কোন শহরবাসী যেন কোন পল্নীবাসীর পক্ষে কেনাবেচা না করে। 
লোকদের স্বাভাবিক অবস্থায় ছেড়ে দাও আল্লাহ তায়া’লা তাদের একের দ্বারা অপরের 
রিরিকের ব্যবস্থা করেন। ইয়াহইয়ার হাদীযে বণিত হয়েছে, “রিযিকের ব্যবস্থা করা 
হয়।” 


e- co02 Hes F.0d cos Pe ec 26 


J ce usu UW AE খু SU Xl 2-3 ‘ey 


ode dj 5 i ue 25 


পল তপ 


৩৬৮৫ ৷ জাবির (রা) নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বা করেন... 
Lao Eo Bu 


Ed - Pere 2: 


MSI A 3 EI 


৩৬৮৬ ৷ আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমাদেরকে নিষেধ : 
করা হয়েছে £ কোন শহরবাসী যেন কোন বেদুইনের পক্ষে বিক্রি না করে- এমনকি সে 
তার ভাই অথবা বাপ হলেও ৷ 
লী লে $s Sf 


oy Ct e JF of Sl 0 GS SNL 4 Ls 


PE - 


20 25-2 


- 6-20 


LUA AAR J 2 ou EBs 


< 0 


পল লে 


0A 
৩৬৮৭ ৷ মুহাম্মাদ থেকে বর্ণিত । তিনি বলেন, আনাস ইবনে মালিক (রা) বলেন, 


শহরবাসীকে গ্রামবাসীর পক্ষে (কোন দ্রব্য) বিক্রি করতে আমাদেরকে নিষেধ করা 
হয়েছে। 


অনুচ্ছেদ £ ৭ 
BTN OEE EEE HEE CSET 2 


- . - #3 o- ted As 22, cot ecco fe Ns eo 


J EAE a Ed 223১ Lu Sud dla (9 


http://IslamiBoi.wordpress.com টু 
. সহীহ মুসলিম ২৪৭ 
Lobia! CE 


Ed -efe পীল 


Atel bY) 25 SU Ci 


৩৬৮৮ ৷ আবু হুরায়রা. (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ কেউ যদি পালানে দুধ আটক করে রাখা বক্রী খরিদ করে, সে যেন 
তা নিয়ে ফিরে যায় এবং তা দোহন করে। দুধের পরিমাণ যদি তার পছন্দ হয় তাহলে 
বকরী রেখে দেবে, অন্যথা এক সা’ খেজুর সহ তা ফেরত দেবে। 

টীকা £ আমাদের এ দেশীয় ওজনে এক সা' সমান তিন সের এগার ছটাক ৷ দোহন করার পর যে পরিমাণ 
দুধ সে পান করেছে, তার বিনিময়ে এক সা*' খেজুর দিতে হবে। ইমাম আবু হানিফা বলেন, ক্রেতা পশুকে 
যে ঘাস-পানি খাইয়েছে, তার বিনিময়ে এই দুধ ধরা হবে। সুতরাং পশু ফেরত দেয়ার সময় খেজুর দিতে 
হবে না । তার মতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর দিতে বলেছেন তা সৌজন্যমূলক, 
বাধ্যতামূলক নয়। 

#e 20-2 


Ed o- 2 ০ s -e es o- -09 "4 3 Diaz a2: sz os 
ae প86 Le} 


GILES HIER LIS a 


প লপলপ জত ০ 


Atos Ws ESE KE le, EB 


SU Tg EE থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ যে ব্যক্তি পালানে দুধ আটকে রাখা বকরী খরিদ করে তার জন্য (ক্রয়চুক্তি বহাল 
রাখা বা না রাখার ব্যাপারে) তিন দিনের অবকাশ আছে । যদি সে চায় তা রেখে দেবে, 
আর যদি চায় তা (তিন দিনের মধ্যে) ফেরত দেবে এবং সাথে এক সা‘ খেজুরও দেবে । 


i CHa নি সনত of ws 


“ Ed = এশ ন ec S.# e- 


TA CII, Ei 
৩৬৯০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ 
যে ব্যক্তি পালানে দুধ আটকে রাখা বক্রী খরিদ করে, তার জন্য তিন দিনের অবকাশ 
আছে । সে যদি তা ফেরত দেয়, তাহলে এক সা' খাদ্যদ্বব্যসহ ফেরত দেবে, কিন্তু সে 
উত্তম গম দিতে বাধ্য নয়। 


http://IslamiBoi.wordpress.com 


LD) tie 2 - --# {$ 26,9 
PF Pox si ELLY 7 
wh das BE sl oo bY dl Joh J 


পলাল পল 


A) A or bey bs) i Ul 3 kd 2 


৩৬৯১ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ যে ব্যক্তি স্তনে দুধ আটকে রাখা বক্রী খরিদ করলো তার জন্য দু'টি 
সুযোগ আছে । হয় সে তা রেখে দেবে, অন্যথায় ফেরত দেবে এবং সাথে এক সা‘ খেজুর 
দেবে, গম নয়। 

ww Kr 


s sl als n> £0) is EE ie pL lol ts 
I 


৩৬৯২ । আইয়ুব থেকে উক্ত সনদে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এ 
হাদীসে আছে ঃ ELS AIMS cA WL LA a al Lila dal 
আছে” (ক্রয়চুক্তি বহাল রাখা না রাখার) । 


Gc sce 


ut, oe ESS obo re SD 


পএএঞণশ পন ০ LE 


Lb LT a lye; Clase iad 


Ed 


S-les sie Fiber 


fl es i a PIE AAC ls ale al aldo lb, 


- By 


AL CCI SAI ps ACE I Sr Re 


৩৬৯৩ ৷ হাম্মাম ইবনে মুনাববাহ বলেন, আবু হুরায়রা (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে যে হাদীস বর্ণনা করেছেন তার মধ্যে একটি 
হচ্ছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তোমাদের যে কেউই পালানে 
দুধ আটকে রাখা উদ্্রী অথবা বকরী খরিদ করে, দুধ দোহনের পর তার জন্যে দু'টি 
সুযোগ রয়েছে। পছন্দ হলে সে তা রেখে দেবে, অন্যথায় এক সা‘ খেজুর সহ ফেরত 
দেবে। 


http://IslamiBoi.wordpress.com | 
সহীহ মুসলিম ২৪৯ 
অনুচ্ছেদ 8৪ ৮ 

" পণ্যদ্রব্য হস্তগত হওয়ার আগে তা বিক্রি করলে তা বাতিল গণ্য হবে। 


es. ool ced he. cer 


270.2, Eo -e El ততে 
ESS ody Bins C x5 03 Gir A LE i 


4 ld Ash fof FEL 


ws EE 
+2? eb 2. hes cob ore পল 1? 


2-0 
a 


৩৬৯৪ ৷ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, যে ব্যক্তি খাদ্যশস্য খরিদ করল, তা নিজের পুরো অধিকারে না আসা পর্যন্ত সে 
যেন তা বিক্রি না করে। ইবনে ‘আব্বাস (রা) বলেন, আমি মনে করি, মজা যাহ 
ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য । 


#e of HH cH ef - ca 5 


Ec bes c Ce [re F oo hl dl [Le 
af Hah IL SDE Hf hy 


Cad Led Ed) LY 


0% nt lie 5 12> 


EEE CO? EON TREES OE HE TEE 21 TAT 


ech he Je. - he 8.2, ‘ce Hel) 
Jar sie ut lm Ls 
4 en I WE FC Ep ae Los J EFI, Ga এঠা 


> UIUC LE? 4 ie Hl HHA A 


cla) CEE Fl, ie HI 


Ed - 


৩৬৯৬ । ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্াহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ কোন ব্যক্তি খাদ্যশস্য খরিদ করবে, তা পুরোপুরি হস্তগত করার 
আগে যেন বিক্রি না করে। ইবনে ‘আব্বাস (রা) বলেন, আমি মনে করি, প্রত্যেক 
জিম্মি যরাবযোর এছ দরের খর্যমচ্জ। f 


http://IslamiBoi.wordpress.com 


২৫০ সহীহ মুসলিম 


টীকা £ এ অনুচ্ছেদে বিভিন্ন সনদে বর্ণিত হাদীসগুলোতে একই বিষয়বস্তু বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। অর্থাৎ 
খাদ্যদবব্য ক্রয় করে তা ক্রেতা পুরোপুরি নিজের দখলে না আনা পর্যন্ত এবং ক্রয়ের স্থান থেকে ক্রেতার 
নিজের জায়গায় স্থানান্তরিত না হওয়া পর্যন্ত বিক্রি করা নিষেধ । এ বিষয়ে ইবনে ‘আব্বাসকে (রা) জিজ্ঞেস 
* করা হলে তিনি বলেন, এমতাবস্থায় দিরহামের বিনিময়ে দিরহাম বিক্রি করা হলো, অথচ তা নগদ নগদ 
সমান সমান পরিমাণে হতে হয়। তা থেকে কম-বেশী বা কোন একটি বাকী হলে, তা সুদ হিসেবে গণ্য 
হবে । অনুরূপভাবে এক ব্যক্তি খাদ্যদ্রব্য ক্রয় করল, কিন্তু তা হস্তগত বা স্থানান্তরিত করার পূর্বেই আবার 
বিক্রি করে দিল ৷ এমতাবস্থায় মুনাফার অর্থ সুদ হিসেবে গণ্য হবে। উদাহরণ স্বরূপ, এক ব্যক্তি একশো 
টাকায় এক মণ চাউল খরিদ করল । কিন্তু নিজে হস্তগত করা এবং স্থানান্তরিত করার পূর্বেই তা অন্যের ' 
নিকট একশো বিশ টাকায় বিক্রি করে দিল । এখানে ‘বিশ’ টাকা লাভ করল । অথচ চাউল সে নিজের 
দখলেও আনলোনা.বা দেখলোও না, উপরস্ত একশো’ টাকা দিয়ে ‘কুড়ি টাকা’ লাভ করে নিলো। এর অর্থ 
দীড়ায়, সে একশো’ টাকা দিয়ে একশো’ বিশ টাকা গ্রহণ করেছে। অথচ এর জন্যে তাকে কোন পরিশ্রম 
করতে দিয়ে একশো বিশ টাকা গ্রহণ করেছে। অথচ এর জন্যে তাকে কোন পরিশ্রম করতে হয়নি । কেনার 
স্থান থেকে অন্যত্র স্থানান্তরিত করা, বা নিজের দখলে আনা এর কিছুই তাকে করতে হয়নি । তাই এ ধরনের 
সস্তা মুনাফা পুরোপুরি সুদ হিসেবে গণ্য হবে। হাঁ সে যে দামে খরিদ করেছে ঠিক সেই দামেই বিক্রি করলে 
‘সুদ’ হবে না । কাজেই আসল থেকে সামান্য পরিমাণেও বেশী হলে তা সুদ হবে। এই বিধি সকল বস্তুর 
ক্ষেত্রেই প্রযোজ্য । ইমাম শাফেঈও এই মত পোষণ করেন। কিন্তু ইমাম আবু হানিফার মতে, স্থাবর 
(immovable) সম্পত্তির ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য হবে না । ক্রেতা নিজের দখলে 
আনার পূর্বেই তা পুনরায় বিক্রি করতে পারে। “কেননা অস্থাবর (1০৮৭০1) সম্পত্তির তুলনায় স্থাবর 
সম্পত্তি ধ্বংস হওয়ার আশংকা খুবই কম”-- (হেদায়া, ৩য় খণ্ড, পৃঃ 88) 
cos $t foe er 256. 


le) 2-2 Lee 


- ze} e- ee - e-2)}. 


HEGEL TALI RAIS 5 2, 
ls BEB ISIN ALI ALIS 


পলাল গতা 


AME A J re Noli FS i US 


28 ols e-c sce} 
hens Je fs 
৩৬৯৭। ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্পাল্াহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ কেউ খাদ্যদ্রব্য কিনলে তা ওজন দেয়ার আগে যেন বিক্রি না করে। ' 
তাইস বলেন, আমি ইবনে ‘আব্বাস (রা)-কে জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন 8 
তুমি কি দেখ না লোকেরা স্বর্ণের বিনিময়ে বেচা-কেনা করে, অথচ খাদ্যশস্য পাওয়া যায় 
পরে? আবু কুরাইবের বর্ণনায় “খাদ্যশস্য পাওয়া যায় পরে” কথাটি উল্লেখ নেই। 


http://IslamiBoi.wordpress.com j | 
সহীহ মুসলিম ২৫১ 
HH LL Ee; cE এ যা, YY als Ls 


SUE EL BLL Bd I Hs FAL 


Ee 


Sie RE SE থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ$ যে ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করে সে যেন পুরোপুরি নিজের দখলে আনার পূর্বে 
বিক্রি না করে। 


HIEIG IG HGR FIRES ৮ 


Xl 2 Eh LEE 23 Con ce FES NES NEY 


2 5 Ed Ld 


ee A foo s্‌ J SL i 


৩৬৯৯ । ইবনে ‘উমার (রা) EE TE MES PEEE SE EEE 
আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্যশস্য ক্রয় করতাম ৷ তিনি আমাদের নিকট কোন 
ব্যক্তিকে (নির্দেশ সহকারে) পাঠাতেন। আমরা যে জায়গায় পণ্য খরিদ করেছি তা 
পুনরায় বিক্রি করার পূর্বে সেখান থেকে অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য সে আমাদের নির্দেশ 
দিত ৷ 

ES 12 ech ec ef fed L-fc cre 25 


Um, [aig ag 24 Ele 2 


a2 - 203 - ec} eo la ox he27.23 
Gta JE ed billy, 80 ds 


পপ id 


Shoes 


VS, SON Sw HULL SR ud ls Fr Paid 


2.2. 8 2 প্্ত ত 


Aa EE HES NS NPAAT TG OES 
i < 
৩৭০০ । ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 


বলেন $ যে কেউ খাদ্যদ্রব্য খরিদ করবে, সে যেন তা পুরোপুরি অধিকারে আনার আগে 
পুনরায় বিক্রি না করে। ইবনে উমার (রা) বলেন, আমরা (অগ্রগামী হয়ে) পণ্যবাহী 


http://IslamiBoi.wordpress.com 
২৫২ সহীহ মুসলিম 


কাফেলার নিকট থেকে অনুমানের ভিত্তিতে খাদ্যশস্য খরিদ করতাম ৷ তা ক্রয়ের স্থান 
ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেছেন। 
ec 4.242.232 ba ede Ce 20 sort PE fetter 


= 


Ee UROL ETRE 


2-৪-০ ৯/৪০" 


Lah y Ld 


৩৭০১। ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ যে ব্যক্তি খাদ্যশস্য খরিদ করে, সে যেন তা স্থানান্তরিত ও পুরোপরি 
হস্তগত করার পূর্বে বিক্রি না করে। 


ree er 


IW hr dele Ex Hs bs AS eT 
HLS HIG SEE ss BLS PE 


Ae bid ERAS AES তল ০ 


Lal 2B Lb gl io 


ER UE EMT CEE ROSETTE 
শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ কোন ব্যক্তি খাদ্যবস্তু 
খরিদ করে তা পুরোপুরি হস্তগত করার পূর্বে যেন বিক্রি না করে। 

- cc 32 eb - 7e ec 28 

$ Eo se ef y FFE EY LE Ley 


2213.28 ES 


To 0 


৩৭০৩ । ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত রাসূলুরাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সময়ে তারা যদি অনুমানের ভিত্তিতে খাদ্যদ্রব্য ক্রয় করে স্থানান্তরিত করার পূর্বেই তা 
পুনরায় বিক্রি করতো . তাহলে তাদের পেটানো হত । 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৫৩ 


- +22 ce sc hes cots cer helo 


ol eS a ১০ Us Aud Ge) 


Scr ecr Mss Eo ec os ec He} ce. 


EE tot KSA fr Tt OEP 


- } eh 8s, oN 


LAE Ed 
dds sD need Py si ELA IP] BS! 


st 8 এল 


irl EE) El JF un 2 Sls ee uo 4 Ee 3 ls ol J 


> 22 ec 


nl Jl dem 


৩৭০৪ সালা ইৰ অ 60 ৰতন লে তরি চিতা বলেছে, জামি ধাতুর 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে লোকদের পেটাতে দেখেছি যখন তারা অনুমান 
করে খাদ্যদবব্য ক্রয় করে তা নিজেদের ঘর-বাড়িতে নিয়ে আসার পূর্বেই (ক্রয়য়ের স্থানে) 
বিক্রি করে দিত । ইবনে শিহাব বলেন, “উবায়দুল্লাহ ইবনে ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) 
আমাকে বলেছেন, তার পিতা (আবদুল্লাহ) অনুমানের ভিত্তিতে খাদ্যদ্রব্য খরিদ করার 
পর নিজ বাড়িতে নিয়ে আসতেন । 


Gx 6 0 2 si EE Lise 


ECE AT ec coed 2 As her 


EEE ESS 
kb sind ss des J PELE i oi 


4 hes cr 


Ely Kl 3 os 


৩৭০৫ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ bie Le: তা পুনরায় ওজন না করা পর্যন্ত যেন বিক্রি না 
‘ করে। 


cz 86 - ce Heli eo 
bs only Lo =~) L2 
te he Ns 2e- 


NE CIES RAGE Ae BLS wl uc 


EAE Ed 


e- 8 ce or 


LIL IE uch 3 i iL YEA ১ 5 J es LLL 


http://IslamiBoi.wordpress.com 


২৫৪ সহীহ মুসলিম 


e- ec 8 co eco Ms 8 is ES Ed ce- cece 23 
CF 5 dds HATA AN 
fF eo-cr Foe eco PA 
IL LL HULL ASML IERIE 
ce #2 PE 


AML CLF 


৩৭০৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি মারওয়ানকে বললেন, আপনি কি সূদের 
কারবার হালাল করে দিয়েছেন? মারওয়ান বলল, আমি তো তা করিনি । আবু হুরায়রা 
(রা) বললেন, আপনি তো হুণ্ডির ব্যবসা হালাল করে দিয়েছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের উপর নিজের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠিত হওয়ার 
পূর্বেই তা বিক্রি করতে নিষেধ করেছেন। রাবী বলেন, মারওয়ান লোকদের উদ্দেশ্য 
ভাষণ দিল এবং তাদেরকে এই ধরনের লেনদেন করতে নিষেধ করল । সুলাইমান ইবনে 
ইয়াসার বলেন, অতঃপর আমি দেখলাম, শাস্ত্রীরা লোকদের হাত থেকে হুণ্ডির 
কাগজগুলো কেড়ে নিয়ে নিচ্ছে। 

টীকা £ মূল শব্দ হচ্ছে- এ/{<,=!! ; এর বচন হচ্ছে- ৬! |-এর অর্থ হচ্ছে- চেক, হুণ্ডি এবং বিল . 
অব একচেঞ্জ ইত্যাদি । তৎকালীন যুগে হুণ্ডি এবং বিল অব একচেঞ্জের মাধ্যমে ক্রয়-বিক্রয় হত এবং 
ডকুমেন্টগুলো এক্রে হাত থেকে অপরের হাতে চলে যেত কিন্তু বাস্তবে পণ্যের দখলস্বত্ব ক্রেতার হাতে 
আসত না । বর্তমান কালের তথাকথিত ব্রিফকেস ব্যবসার মত এই ডুকমেন্টগুলোই প্রথম দল দ্বিতীয় দলের 
কাছে, দ্বিতীয় দল তৃতীয় দলের কাছে, তৃতীয় দল চতুর্থ দলের কাছে বিক্রি করত এবং পণ্যুদ্রব্য পূর্বাবস্থায়ই 
থেকে যেত, মালিকানাস্বত্ব হস্তান্তর হত না এই প্রথা সাধারণ ক্রেতাদের জন্য খুবই ক্ষতিকর ছিল। কেননা 
কোন যুক্তিসংগত কারণ ছাড়াই ডকুমেন্টগুলোর হাত বদলের সাথে সাথে পণ্যের মূল্যও বৃদ্ধি পেতে 
থাকত । ইসলাম এই ধরনের লেনদেন হারাম করে দিয়েছে। (স) 

-- 2 eo. ec} | ce. 2 


tits & Te dls 4 


. 2, a LESAN 


৩৭০৭ । জাবির ইবনে ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলতেন ঃ যখন তুমি খাদ্যবস্তু ক্রয় কর, তা পুরোপুরি হস্তগত না করা পর্যন্ত 
বিক্রি করো না। 


http://IslamiBoi.wordpress.com 


অনুচ্ছেদ 8 ৯ 
নিস্চত পারিাণ খেলেন বিনমন্ে ুনীৃত অন্ত পরিমাণ শের বিকি 
করা হারাম । 


Er EEE ETT | lly {| Geo 
ls ec Mos e rhs 


He dl Sdn or Jon BG LCRA 20S Jl 


Lipo oa - ec ee 


AS ed IOUS BIAS Dag 


৩৭০৮ । আৰু যুবাইর বলেন, আমি জাবির ইবনে ‘আবদুল্লাহকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তূপীকৃত খেজুর- যার প'রমাণ জানা নেই, তা নির্দিষ্ট 
পরিমাণ খেজুরের বিয়ে বিক্রি করতে নিষেধ করেছেন। . - 
টীকা £ ব্যবসায়িক OE EE EEN 


a2 Aecortrs vce hes 


25 
3) Ee EE Er ul Ee ile 0 be dul Gr Sr 


258 coc cz ec Mes 8 12 ec +09 পল 256 


Adio Edt ক লো এ 


ত পালা লাল 


- © be 070 


EEE tHE OU OE CENCE TT 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন... এ সূত্রেও পূর্বের হাদীসের 
অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই সূত্রে হাদীসের শেষে ‘খেজুর থেকে’ শব্দদ্বয় 
উল্লেখ নেই । 


_ অনুচ্ছেদ 8 ১০ 
ক্রেতা ও বিক্রেতার জন্য লেনদেনের স্থান ত্যাগ করার পূর্ব পর্যন্ত ক্রয়-বিক্রয় 
প্রত্যাহার করার অবকাশ আছে। 


SII Lk Fa SFR Lo Ls 


wor Bre 


ELEC Ble wt FON LLL 


http://IslamiBoi.wordpress.com 


- ২৫৬ সহীহ মুসলিম 


৩৭১০ । ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষেরই পরস্পরের ওপর ক্রয়-বিক্রয় প্রত্যাহার করার 
অবকাশ আছে যতক্ষণ তারা পরস্পর থেকে আলাদা না হয়। তবে শর্তাধীনে বেচা-কেনা 
হয়ে থাকলে তা স্বতন্ত্র কথা ৷ (অর্থাৎ, এই শর্তে যদি বেচা-কেনা হয়ে থাকে যে, ক্রেতা 
ও বিক্রেতা যে কোন পক্ষ ইচ্ছা করলে যে কোন সময় ক্রয় বা বিক্রয় প্রত্যাহার করতে 
পারবে, তাহলে ক্রেতা এবং বিক্রেতা পরস্পর বিচ্ছিন্ন হওয়ার পরও এই অবকাশ বহাল 
থাকবে ।) 
টীকা £ EE CE EET CEE ENE SUE STE © TE 
(ক) ক্রেতা পণ্যদ্রব্য না দেখে কেবল মৌখিক কথাবার্তার ওপর ভিত্তি করে তা ক্রয় করেছে। এ ক্ষেত্রে 
পণ্যদ্রব্য দেখার পর কোন দোষক্রটি ব্যতিরেকেই শুধু পূর্বে না দেখার অজুহাতে সে ক্রয়চুক্তি প্রত্যাখ্যান 
করতে পারে। ইসলামের বাণিজ্যিক আইনের পরিভাষায় এটাকে খেয়ারে রুইয়াত (দেখার অবকাশ) বলে। 
এ ক্ষেত্রে বিক্রেতা কোনরূপ অসৌজন্যমূলক ব্যবহার করলে গুনাহগার হবে। i 
(খ) ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর, এমনকি মূল্য পরিশোধ করার পর পণ্যের মধ্যে কোন ক্রটি 
পরিলক্ষিত হলে (যে সম্পর্কে পূর্বে কোন মীমাংসা হয়নি) ক্রেতার জন্য ক্রয় প্রত্যাখ্যান করার অবকাশ 
রয়েছে। এক্ষেত্রেও বিক্রেতা কোনরূপ আপত্তি করতে পারবে না। এই অবকাশকে খেয়ারে ‘আয়ের (ক্রটির 
অবকাশ) বলে । 
(গ) ক্রেতা বা বিক্রেতা যে কোন একপক্ষ বা উভয় পক্ষ ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চূড়ান্ত করাকালে যদি তা 
প্রত্যাহার করার অবকাশ রাখে, তাহলে এই শর্ত আরোপকারী পক্ষ লেনদেন প্রত্যাহার করতে পারবে। এই 
অবকাশকে খেয়ারে শর্ত বলে। 
(ঘ) বিক্রেতা কোন বস্তু নির্দিষ্ট মূল্যে বিক্রয় করার জন্য ক্রেতাকে কথা দিয়েছে। এ ক্ষেত্রে পক্ষ্বয় পরস্পর 
থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত ক্রেতা বিক্রেতাকে নির্দিষ্ট মুল্যে এ পণ্য বিক্রি করতে বাধ্য করতে পারবে। 
(ঙ) অনুরূপভাবে ক্রেতা কোন বস্তু নির্দিষ্ট মূল্যে ক্রয় করার জন্য বিক্রেতাকে কথা দিয়েছে। এক্ষেত্রেও 
পক্ষদ্বয় পরস্পর থেকে বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত বিক্রেতা ক্রেতাকে এঁ. পণ্য নির্ধারিত মূল্যে ক্রয় করতে বাধ্য 
করতে পারবে। কিন্তু উভয় ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর কেউ কাউকে ক্রয় বা 
বিক্ৰয় করতে বাধ্য করতে পারবে না । এটাকে খেয়ারে ‘আকদ বা চুক্তির অবকাশ বলে। 
(6) ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে এবং উভয় পক্ষ এখনো পরস্পর বিচ্ছিন্ন হয়নি, বরং স্বস্থানেই 
আছে। এ ক্ষেত্রে ক্রেতা বা বিক্রেতা কোন কারণ ছাড়াই লেনদেন প্রত্যাহার করার অবকাশ রাখে। এই 
অবকাশকে খেয়ারে মজলিস বলা হয়। 
(ছ) কিন্তু ক্রয়-বিক্রয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর এক পক্ষ বলল, গ্রহণ করলেন তো? তনুত্তরে অপর 
| পক্ষ বলল, গ্রহণ করলাম । এক্ষেত্রে লেনদেন প্রত্যাহার করার আয অবকাশ থাকে না। | 
Soe ctr He he F928 exc fe 2e- 

olla eA EER EE ন a) Ls 
cas - e.-3bhe cbs e He P98 ves cee 
Hed BE ASG TSA Le 


oH cr coe Hold 2 e3 oc oft 5 


se Chie dle SS Fol gis dent 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৫৭ 
hts ec tee 2 
ESSE =, ctl ond HW 2 07 LS 


Lal ES পল Ed Ld Aes Se পাল 


ode Au ve gl sr onl ES PS ও 


Hob as Br HPS ll Cd [oe 


ea Ko LS ul Ed ো AE C- Le St 


ec Ass 


ol ens Esso ol cs 


৩৭১১। ইবনে ‘উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন... এ 
সূত্রেও পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


- ec #8 ৮ ef hs AIA Los rr bw wee z- 0 )}.9.2 


লা! | Ey Ua, 0 ৭% Lee 


S- Ns e- ch es 


[; FG Se ASSES 4 4 al sf ul 


FS AEE oe cb খু 2 Ee bs iS, 52 db, Gg Le 


EAA 


নল লললপ লল পাল ললপ 


eh MEDUSA DIB YF LS 


৩৭১২ । ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন $ যখন দুই ব্যক্তি (ক্রেতা-বিক্রেতা) ক্রয়-বিক্রয় করে, তাদের প্রত্যেকেরই 
অপরের ওপর (লেনদেন) প্রত্যাহার করার এ এখতিয়ার রয়েছে- যতক্ষণ তারা পরস্পর 
বিচ্ছিন্ন না হয়, বরং (লেনদেন সংঘটিত হওয়ার স্থানে) একত্রিত থাকে; অথবা যদি 
তাদের একজন অপরজনকে (লেনদেন বাতিল করার অধিকার (Ri৪) দেয় কিন্তু যদি 
তাদের একজন অপরজনকে পছন্দ করার ক্ষমতা (0Pi০৭) দেয় এবং এর ভিত্তিতে 
ক্ৰয়-বিক্ৰয় অনুষ্ঠিত হয়, তাহলে লেনদেন বাধ্যতামূলক হয়ে যাবে। যদি তারা (পণ্যের 
দরদাম চূড়ান্ত করার পর পরস্পর পৃথক হয়ে যায় এবং কোন পক্ষই ক্রয়-বিক্রয় 
প্রত্যাখ্যান না করে- তাহলে এ ক্ষেত্রেও লেনদেন বাধ্যতামূলক হয়ে যাবে। 


টাকা £ পছন্দ করার ক্ষমতা দেয়- অর্থাৎ, একজন অপরজ্নকে বলল, তুমি এই দামে এটা ক্রয় অথবা বিক্রয় করবে 
কিনা বল । দ্বিতীয়জন বলল, আমি উল্লিখিত মূল্যে তা ক্রয় অথবা বিক্ৰয় করলাম । এক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের 
জন্য লেনদেন বাধ্যতামূলক হয়ে যাবে। কিন্তু অপর পক্ষ চুপ থাকলে তা বাধ্যতামূলক হবে না, বরং লেনদেন প্রত্যাহার 
করার অবকাশ থাকবে । 

৩ঞয — 


http://IslamiBoi.wordpress.com 


২৫৮ সহীহ মুসলিম 

I ESAS es 
2 2.28 ce \os - c-e,# he Aceh cod 
Ja Ay SEMEN ds ELE 


Fs. Ns 2 


ECC FEE HE ol as EL 0 ] es “el ১ a 5d J 


পতল EA Fd 


si w-ecd or; ত ততে পল 


Poe EE a Rl 
0 
৩৭১৩ ৷ নাফে' ‘আবদুল্লাহ ইবনে ‘উমারকে (রা) বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ দুই ব্যক্তি পরস্পর কেনা-বেচা করলে তারা যতক্ষণ 
পরস্পর থেকে আলাদা না হয় ততক্ষণ তাদের উভয়েরই এই ক্রয়-বিক্রয় বাতিল করার 
এখতিয়ার আছে, অথবা গ্রহণ করার কথা বলে দেয় ক্রুয়-বিক্রয়ে গ্রহণ করার কথা 
বলে দিলে সে ক্ষেত্রে (পরস্পর পৃথক হওয়ার পূর্বেই) লেনদেন বাধ্যতামূলক হয়ে যায়৷ 
ইবনে আবু ‘উমারের বর্ণনায় আরো আছে- নাফে' বলেন, ইবনে উমার (রা) 
যখন কারো সাথে বেচা-কেনা করতেন এবং তিনি তা বহাল রাখতে চাইতেন, তখন 


উঠে গিয়ে এদিক ওদিক কিছুক্ষণ হাটতেন, অতঃপর দ্বিতীয় পক্ষের কাছে পুনরায় ফিরে 


আসতেন। 
টীকা £ “অথবা গ্রহণ করার কথা বলে দেয়” । অর্থাৎ একজন অপরজনকে অবকাশ দিয়ে বলল, তুমি এটা 
গ্রহণ করলে কিনা? এর জবাবে সে বলল, আমি গ্রহণ করলাম । এক্ষেত্রে ক্রয়-বিক্রয় বাতিল করার অবকাশ 
থাকেনা। | 
Lo ENE s 0 Ee ed Heatzed- - Eh Lec cease cer 
EE ST 0 et AT Er 
2 এ 4 + ঠৰ z- পপ 
১-৩৪-০০ ৪ cent 
Sa SRE Ure RAE Ha Clings 
শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম বলেন ঃ দু'ব্যক্তির মধ্যকার 
বেচা-কেনচততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না, যতক্ষণ তারা পরস্পর বিচ্ছিন্ন না হবে। তবে 
শর্তাধীনে ক্রয়-বিক্রয় হয়ে থাকলে স্বতন্ত্র কথা । 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৫৯ 


Bec coda --৫2 e+ তত z.he he Hs. 


Ae aE Te sl AF LB 


গc তলতল- ৪ পল o- [) 


uF 35 or ঃ খু Sr wc 72 5 at ls nn no 


cec crow - S02 


os: dot Fey + 


না পল এ 


eg LF, bes Ibs st bil, EU EN 


পল er 


৩৭১৫। হাকীম ইবনে হিযাম (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ৪ ক্রেতা এবং বিক্রেতার ক্রয়-বিক্রয় বাতিল করার এখতিয়ার রয়েছে, যতক্ষণ 
তারা পরস্পর বিচ্ছিন্ন না হয়। যদি তারা (বেচা-কেনার ব্যাপারে) সত্য কথা বলে এবং 
জিনিসের মধ্যে কোন দোষ থাকলে তা প্রকাশ করে দেয়, তাহলে তাদের বেচা-কেনায় 
বরকত ও প্রাচূর্য দান করা হয়। কিন্তু তারা যদি মিথ্যা বলে এবং জিনিসের মধ্যকার 
দোষ গোপন করে, GLA OLE dtl. 


নত১ূএ ce e- he ez 20 Ae 


AE sir x 2) Jae bie Je 1 22 


Ed oc 2,2 


0 TEM LMC Se 


পপ EA 


SFG lr bE UG Le I, fd Legs 


০ পপ 
a 


ae Hh Fs TE) 


৩৭১৬ । হাকীম ইবনে হিযাম (রা) নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা 
করেন... সূত্রেও পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ 
(রহ) বলেন, হাকীম ইবনে হিযাম (রা) (হযরত খাজিদার (রা) চাচাত ভাই, কাবার 
আভ্যন্তরে জন্মগবহণ করেন । তিনি একশ’ বিশ বছর জীবিত ছিলেন। 


অনুচ্ছেদ £১১ 
যে ব্যক্তি ক্রয়-বিক্রায়ে প্রতারিত হয় । 


-e- 0 পঞঙ্জত পল ef Hoe Poo A, 25 2 পতল caw Ao Loc 


Ri 0 FOG CR UE LS A Ob 


http://IslamiBoi.wordpress.com 
২৬০ সহীহ মুসলিম 
PS EES ES 
te sd 2 rade Eri 
LE) - EE 


ZF ors Hog 


EST bl ক ১৮১ 1 Er ip 


৩৭১৭ । ‘আবদুল্লাহ ইবনে দীনার খেলে বর্মিতি । তিনি হৰনে সার রো) বলতে 
শুনেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল যে, সে 
বেচা-কেনায় ধোকা খেয়ে যায়। জবাবে তিনি বললেন ঃ যখন তুমি ক্রয়-বিক্রয় করবে, 
তখন বলে দেবে, “যেন প্রতারণা না করা হয়” । (রাবী বলেন), এরপর থেকে সে যখনই 
বেচাকেনা করত তখন বলত “যেন না ঠকানো হয়।” (অবশ্য বিভিন্ন হাদীসে ‘লা 
খিলাবাতা’ শব্দের পরিবর্তে ‘লা খিয়ানাতা’, ‘লা খিয়াবাতা’ ইত্যাদি উল্লেখ আছে। তবে 
CANO 0 iH 


AE A 1; ঢ ce he ALB sd 


AL. Ne ss iss He na EE oo 


ISAM Ces 
৩৭১৮ । ‘আবদুল্লাহ ইবনে দীনার থেকে উক্ত সিলসিলায় পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। তবে সুফিয়ান ও শো'বার বর্ণনায় “যখন সে বেচা-কেনা করত তখন বলত যেন 
না ঠকানো হয়” বাক্যটির উল্লেখ নেই । 


অনুচ্ছেদ 8 ১২ 
ব্যবহারোপযোগী হওয়ার পূর্বে ফলের ক্রয় ক্রয়-বিক্রয় নিষিদ্ধ । 


zc 2 55 2 


i EOD [| AN st 2 


Ee Oe ce 5 ER Po) sc a 


৩৭১৯ । ইবনে ‘উমার (রা) UNE OE HEE SEE 
ব্যবহারোপযোগী না হওয়া পর্যন্ত ফলের বেচা-কেনা করতে নিষেধ করেছেম। তিনি 


ক্রেতা ও বিক্রেতা উভয়কেই নিষেধ করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৬১ 


লূত 02 20s 


ENE AE or 5 EEF Le by Ua A hs 


« 
পলা লাল Ed 


৩৭২০ ৷ ইবনে ‘উমার (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন... এ 
bai ddA 


Hd. 2 oz eh Aol 


elt St ৬ 233 si StL (22 


LES Rd পতল জলত -e-c - bh e- 


Jes 24 dedi, PIS MG oi 


- 20ler ত নন পপ Aer Ld 


si SU or Lal el JE Bo PY 


৩৭২১ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
খেজুর হলুদ বর্ণ হওয়ার পূর্বে এবং খাদ্যশস্য (ধান, গম, যব ইত্যাদি) পুষ্ট হওয়া ও 
প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়ার আশংকামুক্ত হওয়ার পূর্বে বিক্রি করতে নিষেধ করেছেন। 
তিনি বিক্রেতা ও খরিদদার উভয়কেই (এ অবস্থায় বেচা-কেনা করতে) নিষেধ করেছেন । 
টীকা £ ফল পুষ্ট হওয়ার পূর্বে কেটে নেয়ার শর্তে ক্রয় করা হলে এ ধরনের ক্রয়-বিক্রয় সর্বসম্মতভাবে 
জায়েয ৷ যদি কেটে নেয়ার শর্ত না করা হয় তাহলে ইমাম মালিক, শাফেঈ ও আহমাদের মতে এই 
লেনদেন বাতিল গণ্য হবে, কিন্তু ইমাম আবু হানিফার মতে লেনদেন শুদ্ধ হবে। তবে ক্রেতাকে ফল কেটে : 
নেয়ার নির্দেশ দিতে হবে। কিন্তু পুষ্ট হওয়া হওয়া পর্যন্ত ফল গাছে থাকার শর্ত আরোপ করলে সর্বসম্মতভাবে 
ক্রয়-বিক্রয় বাতিল হবে । যদি কেটে নেয়ার শর্ত আরোপ করার পরও তা কেটে না নেওয়া হয় এবং পুষ্ট 
হওয়া পর্যন্ত ফল গাছে থেকে যায়, তাহলে ইমাম আবু হানিফা, মালিক এবং শাফেঈর মতে, বিক্রয় চুক্তি 
ঠিক থাকবে, বাতিল হবে না। ইমাম আহমাদের এক মতে চুক্তি বাতিল হবে, অপর মতে তা বাতিল 
হবে না। 
ফল পরিপুষ্ট হওয়ার পর পেকে যাওয়া পর্যন্ত গাছে থাকার শর্ত আরোপ করে বিক্রয়-চুক্তি সম্পাদিত হলে 
ইমাম মালিক, শাফেঈ এবং আহমাদের মতে বিক্রয় শুদ্ধ হবে, কিন্তু ইমাম আবু হানিফার মতে শর্ত 
আরোপ করলে বিক্রয় বাতিল গণ্য হবে। কিন্তু কেটে নেয়ার শর্ত আরোপ করলে ক্রুয়-বিক্রয় বাতিল গণ্য 
হবে না । যদি বিক্রেতার সম্মতিতে তা গাছে রেখে দেয়া হয় এবং তাতে ফল বৃদ্ধি পায় তাহলে এই বর্ধিত 
অংশও ক্রেতাই পাবে। 
অনুরূপভাবে ফলসহ গাছ ক্রয় করা জায়েয । বাগানের কোন একটি গাছ মালিকের জন্য রেখে অবশিষ্টগুলো 
বিক্রি করা জায়েয ৷ কিছু নির্দিষ্ট পরিমাণ ফল (যেমন- একমণ বা দুইমণ) চুক্তির বাইরে রাখা জায়েয নয় । 
ক্ষেতের ফসল সম্পর্কেও প্রায় একই নির্দেশ । (স) 


- c/# es rz Oa OL cus a- tebe 


Ju rf of oF OP ine fF 2 Bm BE a ee 


http://IslamiBoi.wordpress.com 


২৬২ সহীহ মুসলিম 
ez cc ecco 3} Lr cho Sit PA 

ES) te Deo MESSY od 44d 
22-0} 21.02 22 Js - ter 
Sao, d > Je 42. dh 

: ৩৭২২ । ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 

ওয়াসাল্লাম বলেছেন £ তোমরা ফল ব্যবহারোপযোগী হওয়ার পূর্বে এবং প্রাকৃতিক 

দুর্যোগে নষ্ট হওয়ার আশংকামুক্ত হওয়ার আগে বেচা-কেনা করো না। তিনি বলেছেন, 

ব্যবহারোপযোগী হওয়ার অর্থ হল লাল বর্ণ ও হলুদ বর্ণ ধারণ করা । 

coc 8 e227  G.h40 He 26.3 
Sieh Ba ul EES er Leos 


MF ed eco Hh cc che 6 


ale SY ১৮ ১১০ 


৩৭২৩ । ইয়াহইয়া থেকে উক্ত সিলসিলায় উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
সেখানে বলেছেন ঃ তবে এই সূত্রে “ব্যবহার উপযোগী হওয়ার পূর্বে” পর্যন্ত বর্ণিত হয়েছে 
এবং এর পরের অংশ উল্লেখ নেই । 


< 7-23 + 


PP fh Il sl Gs ol rl 09 


EEE 4 Le 


৩৭২৪ ৷ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত ।... এ সূত্রেও আবদুল ওহাবের হাদীসের 
অনুরূপ বর্ণিত হয়েছে। 


ASA Al 2s 2 Kl Lee 20 +e all = - He He-2 


och soc ec MS ccc} es 


EE NICE EPG 
৩৭২৫ ইবনে উমার (রা) নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসালাল্লাম থেকে বর্ণনা করেন... 
এ সূত্রেও মালিক ও ‘উবায়দুল্লাহ বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


PS AEA ef Hectiecds - 1S 2, পন -e7 He rer 


ol bh eet GE! rs rh nS (Sr 


CANE cecz hs A ca- 5 ce 0s 


sy lus Arh 29 dl Gx ANI LE aed ul 


PRES Ed 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৬৩ 
AA. ec Boos A Loe coecr Mog lah ৰ 27? -82 > #85 
Se i SAAS Lode fo dm IE PF ole 4 
৩৭২৬ । ‘আবদুল্লাহ ইবনে দীনার থেকে বর্ণিত । তিনি ইবনে ‘উমারকে (রা) বলতে 


শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহাতে হওয়ার 
পূর্বে তোমরা ফল ক্রয়-বিক্রয় করো না । 


c-8- thos hes - ec ed he ct ec feb PL 


Go Hl si Lb nl 855 


ze ch cet cer 20) 
nL bo dG Ok LLG Ar 0 
FAA EN 


Ab A Heil DIL: 


৩৭২৭ । ‘আবদুল্লাহ ইবনে দীনার থেকে এই সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে, । তবে শো'বার হাদীসে আরো আছে ঃ ইবনে ‘উমারকে (রা) জিজ্ঞেস করা হল, 
“ব্যবহারোপযোগী হওয়া বলতে কি বুঝায়”? তিনি বললেন, প্রাকৃতিক দুর্যোগে নষ্ট 
হওয়ার আশংকামুক্ত হওয়া । 


Zeb cos Or ce- He ce 


axl lf ag SAE es Us 74 


রুশ - ec 2 2° - 424 


ud ec ec Ho ec Hs 


~~ Cn 


৩৭২৮ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
SUD ET TF EON 


- be 288A Le 02 


ie un i Cc el Es Y '“ NS fe vl L 


e #86 oc a A 223 ES AL 2 059 


2 a ০০ Gসল, Cf LIE NTs Em dL, 
AA ju ER se Gc Aor err ecco 


>) EMILE ali eB a Lr Ne 


EE EES US TUTE RE EU EEE TEE 


শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহারোপযোগী হওয়ার আগে ফল 
বেচা-কেনা করতে নিষেধ করেছেন ।, 


যব 


http://IslamiBoi.wordpress.com 


২৬৪ সহীহ মুসলিম 


Ea 2 Y) 


a os En Eo 4s  ¥ EA Eu 5 2 
if ZL 2. RE NP OE 


I > 48 J da 5p 


৩৭৩০ । আবুল বাখতারী থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে ‘আব্বাসকে (রা) 
খেজুর ক্রয়-বিক্রয় সম্পর্কে জিজ্ঞেস করলাম । উত্তরে তিনি বললেন, খাওয়ার উপযোগী 
হওয়ার এবং ওজন করার আগে খেজুর বেচা-কেনা করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমি (বাখতারী) বললাম; ‘ওজন করা” বলতে কি বুঝায়? 
তার নিকটে বসা এক ব্যক্তি বলল, আন্দাজ বা অনুমান করার পূর্বে। 


e- sh Ae 0) zoe He hh টু 
sad le J AMEE OP SMILES» 
oc coe eer পৰত ত 


Pe A EES Ls Sd SIEGE 


৩৭৩১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন $ ব্যবহার উপযোগী হওয়ার আগে তোমরা ফল বেচা-কেনা করো না। 


অনুচ্ছেদ $ ১৩ 
শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম । তবে ‘আরায়ার’ 
পদ্ধতিতে জায়েয আছে। 

c-e-2 he 2 Lod Lc- FF Oe 


Be 4 i Gl 4 5 Lie 


2s he 2 of tes cocoZ ocr 2 et Ed 


os Cl HE * HE CSAS 
ce ০৪০ ec & ৪০ 
Mob odds BJS ISAT 
RASS - 2209 ec ec HA ce Le 


SCO kh AO us” 


Lad Ed পল 


নর্্ ত ০ Bo LAE 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৬৫ 


৩৭৩২ ৷ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার 
বা ব্যবহারোপযোগী হওয়ার আগে ফল বিক্রি করতে এবং তাজা খেজুরকে শুকনো 
খেজুরের বিনিময়ে বিক্রি করতে নিষেধ করেছেন। ইবনে ‘উমার (রা) বলেন, যায়েদ 
ইবনে সাবিত (রা) আমাদের হাদীস বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 
ওয়াসাল্লাম “আরায়ার” পদ্ধতিতে বেচা-কেনা করার অনুমতি দিয়েছেন। 

টীকা ৪ ‘আরায়া’ শব্দের ব্যাখ্যায় ইমাম মালিক বলেছেন, ‘এক ব্যক্তি কর্তৃক অন্য এক ব্যক্তিকে খেজুর 
গাছ প্রদান করা’ । তবে যাকে প্রদান করা হয়েছে সে বার বার বাগানে আসা-যাওয়ার দরুন বাগানের মালিক 
তথা দাতার অসুবিধা হওয়ায় গাছের মালিক কর্তৃক শুকনো খেজুরের বিনিময়ে দানকৃত গাছের তাজা খেজুর 
খরিদ করে নেয়ার অনুমতি প্রদান করা । এই কেনা-বেচা অনুমানের ভিত্তিতে হয়ে থাকে ইবনে ‘উমার 
(রা) বলেন £ কোন ব্যক্তির বাগানের একটা বা দুটো খেজুর গাছ অপর. ব্যক্তিকে দান করা । ইয়াযীদ সুফিয়ান 
ইবনে হুসাইন থেকে বর্ণনা করেছেন ‘আরিয়া’ হল, যে খেজুর গাছ দরিদ্র ব্যক্তিদের ফল খাওয়ার জন্য দান 
করা হয় কিন্তু সে নিতান্ত দরিদ্র হওয়ার কারণে অভাবের তাড়নায় খেজুর পাকা পর্যন্ত অপেক্ষা করতে পারে 
না। সুতরাং শুক্নো খেজুরের যে কোন পরিমাণের বিনিময়ে তাদের তা বিক্রি করার অনুমতি প্রদান করা 
হয়েছে মূলতঃ এটা বিক্রি নয়, তবুও আকৃতিতে বিক্রির ন্যায়, সা লস সত 


Ally Crs 
- eo - hoa coco cc 87 sd Bccece 
HEAT SA AEH. Lb ly, 


arr A dhe hh 


al Te EAI hs id ya 


Ce 2 পা, *্ zc 4A Dr ০০৪ 


SAR LE) rd 


1-4 EE er 


৩৭৩৩ ৷ আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
তোমরা ফল ব্যবহারোপযোগী হওয়ার আগে বেচা-কেনা করো না। আর শুকনো 
খেজুরের বিনিময়ে তাজা খেজুরও বেচা-কেনা করো না। ইবনে শিহাব বলেন, সালেম 
ইবনে ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) তার পিতার সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 

Ll pall HEEL si Go 


CE NE 


4 ok ot 5 “lj EE HE REV 


পা 


al < dl Lelie TE i ph ELI, Bi 


EE 


http://IslamiBoi.wordpress.com 
২৬৬ সহীহ মুসলিম i i 
+ 


EE EEL IS 0 


el Io $s LEY eS Ix E> THEN 


ENS EE oc 8 


+ 2 3 db ss i =~ = ddl ot HRI 


or ৪ণ 


3 bo. Al LS 


৩৭৪ লাদ উৰল অনাই বি একে বৰ্বিত। রাদ্দৱাহ লাৱানছ-আগাইহি 
ওয়াসাল্লাম ‘মুযাবানা’ এর ‘মুহাকালা’ ধরনের ক্রুয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। 


“মুযাবানা’ হল- গাছের খেজুর যা এখনো মাথায়ই আছে, তা শুকনো €খজুরের বিনিময়ে 
বিক্রি করা। আর “মুহাকালা’ হল- ঘরের রক্ষিত শুকনো গমের বিনিময়ে ক্ষেতের 
অসংগৃহীত গম বিক্রি করা এবং গমের বিনিময়ে ভূমি কেরায়া নেয়া । 


- সাঈদ ইবনুল মুসাইয়্যাব বলেন, সালেম ইবনে ‘আবদুল্পাহ (রা) আমাকে অবহিত 
করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ ব্যবহারোপযোগী 
হওয়ার পূর্বে তোমরা ফলের বেচা-কেনা করো না এবং শুক্নো খেজুরের বিনিময়ে তাজা 
খেজুরও বিচু করো না। 

সালেম বলেন, ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) যায়েদ ইবনে সাবিতের (রা) সূত্রে 
আমাকে অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে 
আরিয়া পদ্ধতির অধীনে শুকনো খেজুরের সাথে তাজা খেজুরের বিনিময় করার অনুমতি 
দিয়েছেন, কিন্তু অন্য কিছুর বেলায় এই অনুমতি দেননি । 

টীকা £ঃ কারো এই ভ্রান্তিতে পতিত হওয়া ঠিক নয় যে, ইসলামী শরী‘আতে বুঝি সরাসরি পণ্য বিনিময় 
(Barter SYStem) জায়েয নয়। ব্যাপারটা তদ্রপ নয় । কতগুলো শর্তসাপেক্ষে ইসলামে বার্টার প্রথা 
জায়েয । যে পণ্যের আস্ত-বিনিময় হবে যদি তার সাধারণ মূল্যমান থাকে এবং তার বিনিময় হার নিরূপণ 
করা যায় তাহলে বার্টার প্রথা কার্যকর হতে পারে। ইসলাম কেবল একই শ্রেণীভুক্ত কিন্তু বিভিন্ন মানের 
দ্রব্যের সরাসরি বিনিময়ে বাধা দেয়। যেমন, হাদীসে উল্লেখ রয়েছে যে, শুকনা খেজুর এবং তাজা খেজুরের 
মধ্যে সরাসরি বিনিময় হতে পারবে না। অনুরূপভাবে ক্ষেতের ফসলের সাথে ঘরের ফসলের সরাসরি 
বিনিময় হতে পারকে না ৷ বিভিন্ন মানের একই দ্রব্যের সঠিক বিনিময় মূল্য নিরূপণ করা কোন ক্রেতা বা 
বিক্রেতার পক্ষে সম্ভব নয় । এমন কোন সাধারণ মৃল্যমানও নেই যার ভিত্তিতে কোন ব্যক্তি বিভিন্ন গুণ 
বৈশিষ্টসম্পন্ন একই শ্রেণীর শস্যের সঠিক মূল্য নির্ধারণ করতে পারে। ইসলামী শরী'আত সবচেয়ে নিরাপদ 
যে পন্থা নির্ধারণ করেছে তা হচ্ছৈ নির্দিষ্ট পণ্য খোলা বাজারে বিক্রি করে এর মূল্য হাতে নিয়ে অতঃপর 
একই শ্ৰেণীভুক্ত পৃথক মানসম্পন্ন পণ্য ক্ৰয় করে নিতে হবে। এই নীতির ভিত্তিতে সোনা এবং সোনা বা 
সোনার অলংকারের মধ্যে বিনিময় হতে পারবে না। চাউলের সাথে চাউলের বিনিময় হতে পারবে না। যদি 
বিনিময় করতে হয় তাহলে গুণ ও মানের পার্থক্য বাদ দিয়ে তা পরিমাণে সমান সমান হতে হবে। এক 
সের উন্নত মানের চাউলের বিনিময়ে এক সেরের অধিক নিম্ন মানের চাউল নেয়া যাবে না। এক সেরের 


http://IslamiBoi.wordpress.com 


- সহীহ মুসলিম ২৬৭ 


পরিবর্তে একসেরই নিতে হবে। হু, স্বর্ণের সাথে রূপার রিনিময় বা চাউলের সাথে গম বা আটার বিনিময় 
ইত্যাদি হতে পারে। এক্ষেত্রে উভয়টির পরিমাণ সম ন'সমান হওয়ার কোমু প্রয়োজন নেই। 


গমের বিনিময় ভূমি কেরায়া নেয়া’- অর্থাৎ জমির মালিক-কে নিদিষ্ট সীরিমাণ শস্য (যেমন ২৫ মন, ৩০ 
মধ ইত্যাদি) দেওয়ার চুক্তিতে জযি কেরায়া- নেয়া না দেয়া জায়েয নয় । | 


tI FAAS EE AEA 5° i 
[ES EE SR AIOE ১ ০১- Ld 


‘৩৭৩৫ ৷ যায়েদ ইবনে সাবিত (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরিয়ার মালিকের (যে,দান করেছে) জন্য অনুমান করে শুকনো খেজুরের 
বিনিময়ে তাজা খেজুর ক্রয়.বিক্রয়ের অনুমতি দিয়েছেন। 

Mim uot JX ss let Lees 


“le “ll Ladd TENE Fodsed 


eh hb 


UA BTA ES cl ot lS ণ, 


৩৭৩৬ । নাফে' ER EU NET EC EE CS 
(রা) তাকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরিয়া প্রদানকারী 
ব্যক্তিকে তার পরিবার-পরিজনকে তাজা খেজুর খাওয়ানোর উদ্দেশ্যে অনুমান করে 
শুকনো খেজুর দ্বারা বিনিময় করার অনুমতি দিয়েছেন। 


তপ 2. 


| Je mG a Kb Gi ASE) 
Be SMe st 
৩৭৩৭ । নাফে' থেকে এই সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


ce- sc tech Lcoco0lb Lec hs Lec 


J NE iS) i ess sf rf ia lu, CSTE USS) 


i ef Et dh PS Sl A, 


৩৭৩৮ ৷ ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে এই উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
তবে তিনি ‘আরিয়ার’ ব্যাখ্যায় বলেছেন- এক ব্যক্তি কোন সম্পৃদায়কে কিছু খেজুর গাছ 


http://IslamiBoi.wordpress.com 


_ ২৬৮ সহীহ মুসলিম 


দান করে, অতঃপর তারা গাছের তাজা খেজুর অনুমানের ভিত্তিতে শুকনো খেজুরের 
i Mss 


Vs ec ec 4s Lo eb he 3.4 


ce ec coe er 4-7 c03 es 


i 2S Ne iE 4 355 AIL AR 
rz lb LB SEINE NGL FLA A NE ek 


পর 


Le 
৩৭৩৯ । ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যায়েদ ইবনে সাবিত 
(রা) আমাকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করে শুকনো 
খেজুরের বিনিময়ে ‘আরিয়া’ পদ্ধতিতে (কাচা খেজুর) বিক্রির অনুমতি দিয়েছেন। 
খাওয়ানোর উদ্দেশ্যে অনুমানের ভিত্তিতে শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর (যা * 
এখনো গাছে রয়েছে) খরিদ করল । 


45 oF Autor ol Pr dls Gi Er a PE 
EEA a) As oY 54 রা < ঠা adel al 
৩৪৪০'।%যায়েদ ইবলে সাবিত রো থেকে ‘বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি 
ওয়সাল্লাম আরায়ার মাধ্যমে ক্রয়-বিক্রয়ের অনুমিত দিয়েছেন। আর তা হচ্ছে, 
আনুমানিক পরিমাণের ভিত্তিতে (শুকনো খেজুরের বিনিময়ে কাচা খেজুর) বিক্রি করা । 


পপ্ীত v.20 Hes 


AEH bl i Ls bY bw sll tos 


a 
৩৭৪১ উবায়দুল্লাহ (রা) EEE UE ETE ETE 
হয়েছে । তিনি বলেন, আরিয়া হল, অনুমান করে খেজুর লওয়া । 
e 2 26 CE 


http://IslamiBoi.wordpress.com 


8 cose 


ball lee Sin Eh esl je Ee 
lo al Ee 


৩৭৪২ । নাফে’ থেকে এই সূত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
Mla ALD das ARM A Lod Sa Ds ad GML 
করেছেন। 


Faded we lie AEE NE SD RE 
ii LS ~~ ls Cn wl ac 22 


তলে a+ os Bae oi 8 ny 52 «Dh nl ’ 
ULE a oe Bh Ho sei jediys 


এত্ত ০ ile 


ES ৭৯) Eb a db by DI, AL Ae TEES is 
DERAILED HULLS LNT 


৩৭৪৩ ৷ বশীর ইবনে ইয়াসার থেকে তার কতিপয় প্রতিবেশী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর সূত্রে বর্ণিত । তাদেন্‌ একজন হলেন সাহল ইবনে আবু 
হাসমা (রা) রাসূলুল্লাহ সাল্লান্পাহে আলাইহি ওয়াসাল্লাম শুক্নো খেজুরের বিনিময়ে তাজা 
খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন এবং বলেছেন, এটা সুদ ভিত্তিক লেনদেন এবং 
এটাই হচ্ছে মুযাবানা ৷ কিন্তু এটা তিনি আরিয়ার বেলায় একটি কিংবা দু’টি খেজুর গাছ 
(দানের) ক্ষেত্রে এর ব্যতিক্রম করেছেন। আর তা হচ্ছে, দানকারী পরিবার অনুমানের 
ভিত্তিতে শুকনো খেজুরের বিনিময়ে (দানকৃত গাছের) কাচা খেজুর ক্রয় করতে পারে। 
টীকা ঃ বশীর বা বুশাইর ইবনে ইয়ামার আল-মাদানী আল-আনসারী । ইয়াহইয়া ইবনে মুঈন বলেন, ইনি 
সুলাইমান ইবনে ইয়াসারের ভাই নন । মুহাম্মদ ইবনে সা'দ বলেন, তিনি ছিলেন প্রবীণ লোক এবং ফকীহ । 
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সকল সাহাবীর সাক্ষাত লাভ করেন । কিন্তু তার বর্ণিত 
| MSIE 
7-209 


i Ue) Ke al 2 “ke a“ J ঠা J A Ee oo PEE hoe 


PETA LB exc Poss 


Ge EAs te d+ 


http://IslamiBoi.wordpress.com 


২৭০ সহীহ মুসলিম 


৩৭৪৪ । বশীর ইবনে ইয়াসার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
কতিপয় সাহাবীর সূত্রে বর্ণিত । তারা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আরিয়ার আওতায় অনুমানের ভিত্তিতে শুকনো খেজুরের বিনিময়ে কাচা খেজুর ক্রয়ের 
অনুমতি দিয়েছেন। 

+2 a2 Po Aas 

eh To L222 

Ac 05 oc chs 8: Rs) 2-৮৪-০০ - Ed 
লিল লৰ তত Gao - 

i asl edd 


oc n0-2 


0, oh Kae ll EL LNE 


ত, AER 


৩৭৪৫ ৷ ইয়াহইয়া ইবনে সাঈদ বলেন, বুশাইর ইবনে ইয়াসার আমাকে তার কোন 
প্রতিবেশী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লামের সাহাবীর সূত্রে অবহিত 
করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন... হাদীসের বাকী 
অংশ ইয়াহইয়ার সূত্রে সুলাইমান ইবনে বিলাল কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ তবে 
ইসহাক ও ইবনে মুসান্না তাদের বর্ণনায় ‘সুদ’ শব্দের স্থলে ‘মুযাবানার’ উল্লেখ করেছেন। 
কিন্তু ইবনে আবু উমার তার বর্ণনায় সুদেরই উল্লেখ করেছেন! 


Lec oc zed 2 Act cuts | 
Es 0 Bd lin Hi 9 Sl Lito 
জ= ৮৪7০০ -- 1 e-2# 
ite 58 ts ell er l EE ER i re - i) 


৩8৬: রাঙা হৰত ভার হার নাজ) বীজ রাত অলাইহি ওরা চারি এবে বানি 
Ll RL A 


ve LUA GLY 3) UG ta ও Ss Li 


oc > As hoc} eo 
ot ES 4 > 2S J ৩ 2 এল AS 
EC - 3% 5. PET $ cer 


BALE ss sr ey Rl adil ts i 3 | 
PEEL TY A ৩ 


http://IslamiBoi.wordpress.com 

সহীহ মুসলিম ২৭১ 
৩৭৪৭ ৷ বনু হারিসার আযাদকৃত গোলাম বশীর ইবনে ইয়াসার বলেন, -রাফে’ ইবনে 
খাদীজ (রা) ও সাহ্‌ল ইবনে আবু হাসমা (রা) তাকে হাদীস বর্ণনা করছে যে, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুযাবানা’ অৰ্থাৎ শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর 
(যা এখনো গাছ থেকে কাটা হয়নি) বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু আরায়ার্‌, 
' অধিকারীগণ এর ব্যতিক্রম । কেননা তিনি তাদের (এভাবে ক্রয় করার) অনুমতি 
দিয়েছেন। 


Soa wel ate # cea fe 1s bo 
tL. EER চলে EGA ee 
CL a ids atc Matec 00d Hd EB 


ce aly : 3s; His IU 2 UE All, , 5 hE | 


Pd - 


st Pdi dirs ANIL IE 
SEE 5 5 


ENE RE i22৬ rol Ll AES, 


EL 


g i 
৩৭৪৮ । ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া বলেন, আমি মালিককে বললাম, দাউদ ইবনে 
হুসাইন কি আপনাকে ইবনে আবু আহমাদের আযাদকৃত গোলাম আবু সুফিয়ানের সূত্রে 
আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
পাচ অথবা পাচ ওয়াসাকের চেয়ে কম পরিমাণ শুকনো খেজুরের বিনিময়ে ‘আরায়ার’ 
অধীনে (কাচা খেজুর) কেনার অনুমতি দিয়েছেন? জবাবে মালিক বললেন, হা । 
টীকা £ঃ উপমহাদেশের প্রখ্যাত ফকীহ মুফতী শফী বলেন, দেশীয় ওজনে এক ওয়াসাকের পরিমাণ হচ্ছে- 
পাচ মণ চার সের বার ছটাক- (আওয়ানে শরীআহ) ৷ আল্লামা ইউসুফ আল-কারদাবীর মতে, পীচ ওয়াসাক, 
৬৫৩ কিলোগ্রামের সমান, অর্থাৎ ১৮ মণের মত । পাকিস্তানে যাকাত ও উশর আইন প্রণয়নের সময় ব্যাপক 
আলোচনার পর নির্ধারিত হয় যে, পীচ ওয়াসাক, ৯৪৮ কিলোগ্রাম বা সাড়ে ছাব্বিশ মণের সমান। এই 
আইন প্রণয়নকালে বিশ্বের অনেক খ্যাতনামা আলেমের অভিমত নেয়া হয়। তাই এ মতকে বর্তমান যুগের 
আলেমদের এক ব্যাপক অংশের মত বলে গ্রহণ করা যেতে পারে । (Thoughts ০n 
Economics, Vol. 6, No. 1. Summer 1985; উশরের অপরিহার্যতা ও বিধান । (স) 


12 - 25 wad te ie EP 2 Ew BE raaa = z20- 3 er 
SAME EAA ls le 


ll 5h Ae EAN u le so 4 
JT xl 


পল 


http://IslamiBoi.wordpress.com 


২৭২ সহীহ মুসলিম 


৩৭৪৯। ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
‘মুযাবানা’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। মুযাবানা হচ্ছে এই যে, 
অনুমান করে পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের বিনিময়ে (গাছের মাথার) তাজা 
খেজুর ক্রয়- বিক্রয় করা এবং শুকনো আঙ্গুর বা কিস্মিসের বিনিময়ে (গাছের) তাজা 
আঙ্গুর ক্রয়-বিক্রয় করা । 


e hig} ote 2 e- 2s 


nfl to ER Ex 22 


লরশর = r 5 20-2 নু 


Lh MEd A) 


Ir CC ET ESE Le 


৩৭৫০ ৷ নাফে’ (রা) ERE OE HEE OE TEE RET 
করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম “মুযাবানা’ পদ্ধতির লেনদেন করতে নিষেধ 
করেছেন। মুযাবানা হচ্ছে এই যে, অনুমানে পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের 
বিনিময়ে বৃক্ষের তাজা খেজুর (যা এখনো কাটা হয়নি,) বিক্রি করা, শুকনো আঙ্গুর বা 
কিসমিসের বিনিময়ে তাজা আঙ্গুর ক্রয়-বিক্রয় করা এবং গমের বিনিময়ে ক্ষেতের ফসল 
(গম) ক্ৰয়-বিক্ৰয় করা । 


eo- 2h 


4%, Ne চ) he FAs lt 225 
৩৭৫১ উৰাযদুা্‌ থেকে উক্ত সিলসিলায় উপরে হাদীের অনুরূপ বর্ণিত হয়েছে। 


EE Ae Ash Na o- he FF AN z He er 


A Eo 16 s+ rr Ml LF 1 039 os SE oe 


che or Bor N28 cocod 
4 oe hy oe ee SLI ANRL IS dE 


Z2o-- we Aecdcc cde 


ek FFP HS Srl EIS Ri Ags Dl, 
৩৭৫২ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত তিনি বলেন, ব্লাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম মুযাবানা ধরনের বেচা-কেনা করতে নিষেধ করেছেন । মুযাবানা হল, অনুমানে 
পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের বিনিময়ে তাজা খেজুর ক্রয়-বিক্রয় করা এবং 
শুকনো আঙ্গুরের (কিসমিস) বিনিময়ে তাজা খেজুর ক্রয়-বিক্রয় করা। অনুরূপভাবে 
যাবতীয় ফল অনুমানের ভিত্তিতে বেচা-কেনা করা। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৭৩ 
e- he hot, Et ou ef hb. 
Le] Gb o> পে ৯১০ ও EN ‘£2 
IL ec AN, z- v৪ Ho 3, 


ae Soul 4 এ J) EN ul cp I. lol 2s 


yl; ass I NY sits lb Bl ss or 


aids 

৩৭৫৩ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
' মুযাবানা পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। মুযাবানা হচ্ছে অনুমানে 
পরিমাণ নির্ধারণ করে গাছের মাথার তাজা খেজুর শুকনো খেজুরের বিনিময়ে 
ক্ৰয়-বিক্ৰয় করা এবং সাথে সাথে এ কথাও বলা যে, (সংগ্রহের পর) পরিমাণে 
(অনুমানের চেয়ে) বেশী হলে অতিরিক্তটা আমার আর (অনুমিত পরিমাণের চেয়ে) কম 
হলে ঘাটতি আমি পূরণ করে দেব।' 

20, ces ili bi os. Lc Lr 26 EM 

১ br ol Sawn liam Yo JE Hs oad eos 
৩৭৫৪ ৷ হাঁম্মাদ বলেন, আইয়ূব আমাদেরকে উক্ত সিল্সিলায় উপরের হাদীসের অনুরূপ 
যাক 


zc--05 eof hh, P52 


ঢ dec cos - 20 2ce-t 
bl bout Ss c= Ee Eo at Ke 2 
- 208 


~ sh sr os Je Rl Lalor JE ls 2 Gt so 


Peco tr te ELA) 


b; ul, SS xs « , dah RG eS So NS 3 8) Lk 


পলাল 


* ESS 2. 6 
LE HED IER GAME IL LS 


৩৭৫৫ । আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
কারো বাগানের ফল মুযাবানার নিয়মে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। এর অর্থ 
হচ্ছে, যদি তাজা খেজুর হয় তা পরিমাণ নির্ধারণ করে শুকনো খেজুরের বিনিময়ে, যদি 
তাজা আঙ্গুর হয়, তা কিস্্‌মিসের বিনিময়ে, আর যদি ক্ষেতের ফসল হয় তা খাদ্যশস্যের 
বিনিময়ে ক্রয়-বিক্রয় করা । তিনি এই প্রকারের যাবতীয় লেনদেন নিষিদ্ধ করেছেন। 

ab tie- a বলল ec feos cone 


AE i EE fe Cc a 5 A> tet Ll! All dio, 


Edd - 


. http://IslamiBoi.wordpress.com 
২৭৪ সহীহ মুসলিম 


6 ccc he Pec ctr - eo fs ললে 


i> Me MEM A EY IN is Ls 


> e- e262 2-2 fe 2 


PSE = 


৩৭৫৬ । ইউনুস, ইসহাক ও মুসা ইবনে উক্বা সবাই নাফে' EEN EEE 
পূর্বের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ £ ১৪ 
যে ব্যক্তি ফলসহ খেজুর গাছ বিক্রি করে.। 


2 3 68 02 


al dye IPA LA LAMINA L ue 


2 ez 8, 


th Ld Jad CET I ALIL LY 


৩৭৫৭ । ইবনে উমার (রা) থেকে বর্ণুত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম | 
. বলেন ঃ কেউ যদি ‘তাবীর করা’ খেজুর গাছ বিক্রি করে, তবে এঁ গাছের ফল বিক্রেতার 
প্রাপ্য । কিন্তু যদি ক্রেতা নিজের জন্য শর্ত করে থাকে তবে স্বতন্ত্র কথা৷ 


টীকা £$ স্ত্রী খেজুর গাছের কাদিতে নর খেজুর গাছের রেণু ফুলের প্রবিষ্ট করানোকে মদীনাবাসীদের 
পরিভাষায় ‘তাবীর' বলে । এতে গাছের ফলন ভাল হয়। 


ec পপ et ho ccts 


ad we- co Tr Sole Had. 

Hirt sit Cut Be Als oF ST 
e 20 Leas ceo Pe CEES NL PT 2s 

A Cn UL, cle 


SAAN LI Lasd EE ETRE Fi 


28 ec 2 


ESE EOS IY AU EIS Ll 


৩৭৫৮ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ কোন ব্যক্তি খেজুর গাছ ‘তাবীর’ (নর খেজুরের রেণু স্ত্রী গাছের কাদিতে প্রবিষ্ট) 
করার পর মূলসহ বিক্রি করে দিলে এর ফল তা'বীরকারী পাবে। তবে ক্রেতা তার জন্য 
শর্ত করলে ভিন্ন কথা । 


co-e5 


Ses 202 


oa ‘so ES bolls c HE wh 55 2 


I 


http://IslamiBoi.wordpress.com | 
সহীহ মুসলিম ২৭৫ 
cr 8A wor gr ৰ BE Wa coh es - 

te Css bd sl 5 TP 


LA 266 


tL ঠা) LJ A al 


৩৭৫৯ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত ৷ নবী সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম বলেন ৪ 
যে কোন ব্যক্তি খেজুর গাছে তাবীর করার পর গোটা গাছটি বিক্রি করে দিলে এ গাছের 
ফল তাবীরকারীর প্রাপ্য ! তবে ক্রেতা যদি ফল পাওয়ার শর্ত আরোপ করে তাহলে সে-ই 
তা পাবে। 


#0 he তল 


C2 AL) ay cole EL Hho ses 


zc Ne oo 


el ir A ue yl e x jE a 


৩৭৬০ । নাফে’' bh ELLs 


EA el AYE att Lo 


af BNE 02 8” 


File ss SF wr dae 0 - ত lb 0 me 


CAS LF BSE nd Lode dl be allo 
sll wx eRe wl EC faa z he es a BEE ee i le Kd LC fe 
ELS MI el AAO LS ll noel PAL NGL Sl 
৩৭৬১ ৷ আবদুল্লাহ্‌ ইবনে উমার (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ যে ব্যক্তি খেজুর গাছে তাবীর করার ' 
পর বিক্রি করে তার ফল বিক্রেতা পাবে। কিন্তু ক্রেতা যদি নিজের জন্য শর্ত করে 
তাহলে স্বতন্ত্র কথা । আর যে ব্যক্তি গোলাম খরিদ করে, তার মালপত্র (যদি থাকে) 
বিক্রেতাই পাবে। তবে যদি ক্রেতা নিজের জন্য শর্ত করে তাহলে তার মালপত্র 

ক্রেতারই প্রাপ্য । 


acre Ae or 20 


bl of Ub EAI os! 2. $2219 ns bios 


Asch cco $ Ae ec ‘Lez he PL 


eo-h eo 2 


cy WANE EE LI ELITR 
EE TUNE HUE EE EET! EO 


http://IslamiBoi.wordpress.com 


২৭৬ সহীহ মুসলিম 


- 222 cei Lo Pas Ber 


Ee ul oP ry sl As Es ed ৰ Ly Ges 


# L FEST e- Heh 


EME LES LAIR 2 ol En a 


পতল পলা 


৩৭৬৩ । আবদুল্লাহ ইবনে উমার (রা) RE EEE ETE 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি.... উপরের হাদীসের অনুরূপ । 


অনুচ্ছেদ ৪ ১৫ 
‘মুহাকালা’, ‘মুযাবানা’ এবং '‘মুখাবারা' নিষিদ্ধ ৷ ব্যবহারোপযোগী হওয়ার 
আগে এবং কয়েক বছরের (অগ্রিম) ফল বিক্রি করাও নিষিদ্ধ । 


ec Hr ec rood 0.2 2 ex Ae P4.2A, co0r 2 #5 
LEGS G05 x sdb il Ls 
2c or- c-e-h he Hel Ls 


e242 
dlr Bl Ls le Fe ee sx de ve as a i Ua 


28 Lo oh LE 


wD) 34; > dC 2s ix, “il, sa slo Le 
AD) Al ED) [a J 


৩৭৬৪ । জাবির ইবনে আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা, মুযাবানা, মুখাবারা পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করতে নিষেধ 
করেছেন। ব্যবহারোপযোগী হওয়ার পূর্বে ফল বিক্রি করতেও তিনি নিষেধ করেছেন। 
তিনি দ্রব্যসামণ্রী দিরহাম এবং দীনারের বিনিময়ে বিক্রি করতে বলেছেন, কিন্তু আরিয়া 
পদ্ধতি জায়েয রেখেছেন। 


EES ee Ex AE coe lar 2s 


Ee SIs di be Sloe bi dls 0 el 


৩৭৬৫ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
নিষেধ করেছেন... REE 


- Se? El 20 
2 -c3- ¢ 


As s te 8, 56 1,9 ন As =" 
dl je dds dus LEE EE = ull 51 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৭৭ 


Accor e UL 


b) EY Sd as BO He Ls 
fe oi i OIG Be EY EF) yi Alls Pol 


Aa 


SIE EI 2 Bh EC Fgh DH CS 
HAA EIB 2 FNS BIS dy 


৩৭৬৬ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম মুখাবারা, মুহাকালা ও মুযাবানা ধরনের বিনিময় থেকে নিষেধ করেছেন। 
তিনি ফল খাওয়ার উপযোগী হওয়ার পূর্বে তা বিক্রি করতে নিষেধ করেছেন। তবে 
দিরহাম (রৌপ্য মুদ্রা) এবং দীনারের 'স্বর্ণমুদ্রা) বিনিময়ে পণ্যদ্রব্য বিক্রি করতে 
. বলেছেন। কিন্তু আরিয়ার অধীনে ফলের বিনিময়ে ফল বিক্রি করা জায়েয । আতা বলেন, 
জাবির (রা) আমাদেরকে উপরোক্ত শব্দগুলোর ব্যাখ্যা প্রদান করেছেন । তিনি বলেছেন, 
“মুখাবারা’ হচ্ছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে একটি (শস্যবিহীন) খালি জমি প্রদান 
করলো । আর সে তাতে পুঁজি খাটিয়ে চাষাবাদ করল এবং উৎপাদনের একাংশ নিয়ে 
গেল । মুযাবানা হল শুকনো খেজুরের বিনিময়ে গাছের ওপরের তাজা খেজুর অনুমানে 
মা ডা বয় কয সহিত বজদত অযুত তা বহা 
শীষের উপরের ফসল ঘরের শস্যের বিনিময়ে ক্রয়-বিক্রয় করা। 

fr LS us RAE sls rls re ll ৬ |] 8 


OP Fit) 3 PETS Pedr Se: ES EL sly 


EAA 


Hdd hos ch Ee 0 Fa 


পল পল পল 


Nas js Pll Ss Sa 8, Bsr se MiG je 
i a SC IEL EFS LF na lel 


of AE AA Aches oF 4 03 hoch 


x5 < J oY , sls SEY >» sl pl te AA 
EHP BSL PLES LAL als Le 


Lor or 


জলত এ প্ত ০ 


Ads 


http://IslamiBoi.wordpress.com 


২৭৮ সহীহ মুসলিম 


৩৭৬৭ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মুহাকালা, মুযাবানা ও মুখাবারা পদ্ধতিতে ক্রয়-বিক্রয় করতে নিষেধ 
করেছেন এবং ফল না পাকা পর্যন্ত খেজুর গাছ বিক্রি করতে নিষেধ করেছেন। আর 
‘হশকাহ’ অর্থ হচ্ছে লাল অথবা হলুদ বর্ণ হওয়া অথবা খাওয়ার উপযোগী হওয়া । 


‘মুহাকালা’ হচ্ছে জমির ফসল খাদ্যশস্যের বিনিময়ে প্রচলিত ওজনে বিক্রি করা । 
“মুযাবানা’ হচ্ছে কয়েক ‘ওয়াসাক’ শুকনো খেজুরের বিনিময়ে গাছের মাথার তাজা খেজুর 
বিক্রি করা। আর '“মুখাবারা’ হচ্ছে (একটি অংশ) তা (উৎপাদিত ফসলের) এক 
তৃতীয়াংশ অথবা এক-চতুৰ্থাংশ অথবা অনুরূপ কিছু । যায়েদ বলেন, আমি আতা ইবনে 
আৰু রাবাহকে বললাম, আপনি কি জাবিরকে (রা) এ হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
সলা হি ৰাগত বত বগ কত জলাহ তার কলির, হা! 


ocr পভ পএ পপর ত 


UF La ~~ Os 3 UA I 7 


og ly Bd fl se bse ed ১ Moms sr Sh 4 Js 2 


এপল 


-* EA - EX ec ec 


NTI Sy PP ei Ee) bl ~~ ETRY 


RE CETTE tS TES: 2 CECE MERE 
আলাইহি ওয়াসাল্লাম মুযাবানা, মুহাকালা ও মুখাবারা পদ্ধতিতে লেনদেন করতে নিষেধ 
করেছেন তিনি রং পরিবর্তন না হওয়া পর্যন্ত ফল বিক্রি করতেও নিষেধ করেছেন। 
সুলাইম বলেন, আমি সাঈদকে জিজ্ঞেস করলাম, রং পরিবর্তন হওয়ার অর্থ কি? তিনি 
বললেন, লাল, বর্ণ ও হলুদ বর্ণ হওয়া এবং খাওয়ার উপযোগী হওয়া । 


eF - ¢ Ae e-2 335.3 -/8 5} he Ns ho-)} 


Bl, sal se 5 FS sah Ea She Ley 


ESE ET x3 J le nr Bs 3 di 


পল প EAE পন 


ll, 0 Ee ssl Slr I sy 


coazdhe rw 


UA ভ i , ish EEN pos bs J, i, 


৩৭৬৯ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম “মুহাকালা, 'মুযাবানা, মুয়াতামা ও মুখাবারা পদ্ধতিতে লেনদেন 
করতে নিষেধ করেছেন। ” আবু যুবাইর অথবা সাঈদ ইবনে মীনায়া’ বলেছেন, কয়েক 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৭৯ 
বছরের জন্যে অগ্রিম ফল বিক্রি করাকেই 'মুয়াআমা’ বলে৷ তিনি ব্যতিক্রম করতেও 
নিষেধ করছেন, কিন্তু আরাইয়ার অনুমতি দিয়েছেন। 
টীকা ঃ ব্যতিক্ৰম করা, যেমন গোটা বাগানের ফল বিক্রি করে বলা হল, এর থেকে দু'টি গাছের ফল 
বিক্রেতার জন্য থাকবে । কিন্তু কোন গাছ দু'টি থাকবে তা নিদিষ্ট করা হয়নি । যদি নির্দিষ্ট করে নেয়া হয়, 
তাহলে সেই ব্যতিক্ৰম নাজায়েজ হবে না। (স) 


8.2 hes ho লাল পতল 20 e356 | 
EIA Wms Plo Ls ys 
Ah0- Hf e coe ec Ho 2 3 er 
SY FSS f ny Se djs 5 23 HRS 


ETS ee 


Hl AEST 


৩৭৭০ । জাবির (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন... 
উপরের হাদীসের অনুরূপ । তবে এই বর্ণনায় “কয়েক বছরের জন্যে বিক্রি করাটাই হচ্ছে : 
মুয়াআামা” এই অংশটুকুর উল্লেখ নেই । 
অনুচ্ছেদ £ ১৬ 
জমি ইজারা দেয়া ৷ 


ec He Ns ho} Log 20. 20 21 


x x8 ur dl ss ila ees os 


পল Ed 


4 de or I dl ss or fhe GF ee ESE 


EE Ld 


cer - 2 o-oo s-ohNag 


oo > FMC El Is a 


৩৭৭১ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম জমি ইজারা দিতে, তা কয়েক বছরের জন্যে অ্রিম বিক্রি করতে 
এবং ফল না পাকা পর্যন্ত বিক্রি করতে নিষেধ করেছেন। 


oc cs Po er ec 04 is 4" £t es 28 
SL Hae Ft lst bam sym J yl Go 


PS SEALE HSS Ids 5 de Ki 


EAC 


৩৭৭% জাবির ইরান আনদৱাহ লা থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি 
RE 


20 ACh cis e-3 he He 


us) 2s RS, Jao FE ir as 22 


ৰ | http://IslamiBoi.wordpress.com 
২৮০ সহীহ মুসলিম 


ec 2s oe oe 20- Hot ew role 


J I das oe ee phe Gir Uns or san Bie 


EE ad 
So ES MET Pd ec Bos rr 


“l eh or ies EE Te: LLL ls 


৩৭৭৩ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ যার নিকট জমি আছে সে যেন তা নিজেই চাষ করে। 
আর সে যদি নিজে চাষ না করে, তাহলে যেন তার অন্য ভাইকে চাষ করতে দেয় । 


t- hd 
sec bs Fh lo sr de Bir raf 2 


পলৰ ত ৮ 


Ws ' Lcd Ld tiie ade RIN alipi 


) dd 


2,06 o she- fot YE oot °? e-hAceoc cect cr ech 


ee SRE Neh Fe Sf 


৩৭৭৪ । জাবির ইবনে আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

' ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীর নিকট উদ্বৃত্ত জমি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম বললেন ঃ যার নিকট অতিরিক্ত জমি আছে, সে যেন তা নিজে চাষ করে, 

অথবা তার অপর কোন ভাইকে চাষ করতে দেয়। সে যদি তা গ্রহণ করতে সম্মত না 

হয়, তাহলে সে যেন তা নিজের কাছে রেখে দেয়। 

Le a A A I 0 Gos 
eh cs - cr oe ee 5 . 


fe 16 eof ef e i-0t 


>)» lS i= 


৩৭৭৫ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কেরায়া অথবা এর কোন অংশ নির্দিষ্ট করে নিতে নিষেধ করেছেন। 
i IG Lo es ioe ls Bir EL ko Ls 


- 


[ 2; edit WAP Pod 


7--eho 2S ocece 


ble Vid (EN 


http://IslamiBoi.wordpress.com সমীহ হুনলিম ২৮১ 
৩৭৭৬ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ যার নিকট জমি আছে সে যেন তা চাষাবাদ করে। সে যদি নিজে 
চাষাবাদ করতে সক্ষম না হয় এবং তা করতে অক্ষম হয়ে থাকে তাহলে সে যেন তার 
অপর মুসলমান ভাইকে চাষাবাদ করতে দেয়; কিন্তু তার কাছ থেকে যেন কোন ভাড়া 
গ্রহণ না করে। | 


Cd প 20 2-0-2 Ee Eh Ed t 20 2 পন 


601951 ee ono LI WA C32 dt tes 
AIEBANTKL HL BH NS 


ed coat. 


AR Y le 


৩৭৭৭ ৷ হাম্মাম বলেন, সুলাইমান ইবনে মূসা আতাকে জিজ্ঞেস করলেন, জাবির ইবনে 
আবদুল্লাহ (রা) কি আপনাকে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ যার জমি আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার অন্য কোন 
ভাইকে চাষাবাদ করতে দেয় এবং তার কাছ থেকে যেন এর কেরায়া গ্রহণ না করে? 
জবাবে তিনি বললেন, হা । 


262 ez 28 


NEP dl Gh FIL EL EG Ky a 


creel oer ঠি 


el Pur 24 


৩৭৭৮ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি 
EE bl ENE 


শি" e- Se 12 20-2 বণ s hls 


পল পল পপ পল পণ Sits 


3 a Jue ds NL J LE > 


Ls Jbl C5) ES SIR HLS 


PRA 


ন A পপ 


I Ad. I ALAN de 


৩৭৭৯ । সাঈদ ইবনে মীনাআ' বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহকে (রা) বলতে 
শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ যার নিকট অতিরিক্ত জমি 


http://IslamiBoi.wordpress.com 


২৮২ সহীহ মুসলিম 


আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার অন্য (মুসলমান) ভাইকে চাষাবাদ করতে 

দেয়। তোমরা উদ্বৃত্ত জমি বিক্রি করো না৷ সুলাইমান বলেন, আমি সাঈদকে জিজ্ঞেস 

করলাম, ‘তা বিক্রি করো না'- এর অর্থ কি? তা কি কেরায়া বুঝাচ্ছে? তিনি বলেন, হা। 
ceo FA Bho - cot dJech cot, -} 4 he hel 


2 re LS Jb de F 23 “dle 0) Suen ul Lb 


A Lot co ex Mot 


EF LAE TO a ad oy he 5 jo al ldo 


6০৫০ ce fe! 20-0 cecvecer deh, oc too eco ho 


II Lied eo nh hdl 


৩৭৮০ জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসৃলুল্পাহ সান্মান্সাহ আলাইহি 
ওয়াসাল্লামের যুগে ভাড়ায় জমি চাষ করতাম । মাড়াই করার পর ছড়ায় যা অবশিষ্ট 
থাকত তা এবং অনির্দিষ্ট কিছু পরিমাণ ফসল আমরা পেতাম । অতঃপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন.ঃ যার জমি আছে সে যেন তা চাষাবাদ করে 
' অথবা তার কোন ভাইকে চাষাবাদ করতে দেয়, অন্যথায় এমনি ফেলে রাখে। 


ec os 2-08 
yo Sheu 2 OF Er 
fd 58 co hat pd oc er - Ay 1s ec re te 47 
- efe Ae ocr 2, 2 ez EA 


HELE LA dle EA 


LES 


4 4 6 LIE | 3d ke 4 Fd wl, , se 


) a 2 5 cece e0ce ch Soectoer cece es “৪-৮ ৬/৬৮ ys 


ll lob e010 ble It ox 


৩৭৮১ ৷ আবু যুবাইর আল-মক্কী বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহকে (রা) বলতে 
শুনেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফসলের এক-তৃতীয়াংশ 
বা এক-চতুর্থাংশের বিনিময়ে নালার পার্শ্বস্থ জমি কেরায়া নিতাম । (এটা জানতে পেরে) 
" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাড়ালেন এবং বললেন ঃ যার জমি আছে 
সে যেন নিজেই: তা চাষাবাদ করতে দেয়। যদি তা না দেয়, তাহলে এমনিই যেন তা 
ফেলে রাখে । 


- e028 Hh oot oc coe ‘2. Aes 3 0-3 


SLES SL GG EE ly wf ie 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৮৩ 


i নত 


by ES EA de dL Ee Pe J: se 


৩৭৮২ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) একোবিধ তিনি সরল: ভাগি লরী লারাাহ 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যার কাছে উদ্বৃত্ত জমি আছে, সে যেন তা 
(TT 

RT ০৪০ s- কত 


ie ls ঠ3০ so U৯ AEE pr Bs 


LD) obo - of Ed নপণ্ণ্ 


৬ + 2 POfEAT J fy nh EN 


৩৭৮৩ । আ’মাশ থেকে এই সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে এই 
সূত্রে উল্লেখ আছে, “হয় নিজে তা চাষাবাদ করবে, অথবা অন্য কোন ব্যক্তিকে চাষাবাদ 
করতে দেবে।” 


202 cat teofe 2s 


rl ৬ SE EP 8 UA ie 


‘Jato cera Ef ce ace 86s. eects 40 Aes 2 -e5 o- 


A HN CHR id 


এপল ত EEE 


dl} dl J os 25 ty 


EAE 


HT 2 ‘ 2 2 “2 ces - 28 Le Ed - 


PASS 


ex HO 


৩৭৮৪ ৷ জাবির ইবনে আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। বুকাইর বলেন, আমাকে নাফে' 
বলেছেন, তিনি ইবনে উমারকে (রা) বলতে শুনেছেন, আমরা আমাদের জমি ভাড়া 
দিতাম ৷ পরে যখন আমরা রাফে’ ইবনে খাদীজের (রা) হাদীস শুনতে পেলাম তখন তা 
পরিত্যাগ করলাম । : 


tc cocec Hh coool cer he cer 


bal ar I, Prt RE 10 2 us Uo 


cee e oc ec AML ec Ns 


5S ui a AG oe 


৩৭৮৫ জাবির (রা) থেকে বর্ণিত । রাসূলুরলাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পতিত 
জমি দুই বা তিন বছরের জন্য বিক্রি করতে (ভাড়ায় দিতে) নিষেধ করেছেন। 


্ 


২৮৪ সহীহ মুসলিম 


http://IslamiBoi.wordpress.com 


Ae chi 8 Ser £ e- 3 20 Hed 


ys la Hi sl Ke EA 22 i Ll02 


oc e cei er zee eo. er 0-2 20 G5 EOS e- 202 


uF se ou ull wf তে - J uF Lr 2 di GE ie! 


le SD IENCILI FIL Dad, 

AGS 
৩৭৮৬ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ$ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একাধারে কয়েক বছরের জন্যে জমি বিক্রি করতে নিষেধ করেছেন। ইবনে 
আবু শাইবার হাদীসে আছে, ‘কয়েক বছরের জন্য গাছের ফসল (অগ্রিম) বিক্রি করতে 
নিষেধ করেছেন’ 


4 #4 cence Hh Lot = -ede =- Ho For 


22 dr fort 4 ec ‘ez ec ou ec sr Ee coco 
LE ME LACES BY M0 
LE LE 


EE BE EON ON EEE EEE EEE EE 
ওয়াসাল্লাম বলেন ঃ যার জমি আছে সে যেন তা চাষাবাদ করে অথবা তার অন্য কোন 
ভাইকে নিস্বার্থভাবে চাষাবাদ করতে দেয়। যদি সে তা নিতে রাজী না হয় তাহলে সে 
যেন তার জমি ফেলে রাখে । 


x3 So EPS ELLE lh C2 
পাপ তত ৬ - 285 2 - ge + ce 


oe 4 bd SPY LTE sss o>) " io 


220 2, 2-0 20 ce} 


53) IS Ld, ALA REEL EL PER EE 


৩৭৮৮ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন যে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে ‘মুযাবানা’ ও ‘হাকুল’ থেকে বিরত থাকতে নিষেধ করতে শুনেছেন। 


‘ জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন, “মুযাবানা’ হচ্ছে শুকনো খেজুরের বিনিময়ে গাছে ' 


তাজা খেজুরের ক্রয়-বিক্রয় করা এবং ‘হাকুল’ হচ্ছে জমি ভাড়ায় চাষ করতে দেয়া ।' 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৮৫ 
oe e-d ov ec ceo > 20 20} 

J dr SE or as Gis Sind TD 2c 

RS Eh NEE NE J inal IE চ | th 


না che 


“lA 


৩৭৮৯ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
EL a oo ED ONL A MS 


56 vl ঢ 0 Sl ও vl Cl Atl 2 G22 


পা 


Edd ৰ Lo ede - - 766 2.7 06 coef 


ir i sh ENP IL SE Saad 
Jl rr AG I TELE Lad 


she Pe Ao. 


Eh NEY 


৩৭৯০। আবু সাঈদ খুদ্রী (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু .আলাইহি ওয়াসাল্লাম 
₹ মুযাবানা ও মুহাকালা ধরনের ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন । ‘মুযাবানা’ হচ্ছে 
গাছের মাথার ফল খরিদ করা, আর 'মুহাকালা’ হচ্ছে জমি কেরায়া দেয়া ৷ 


od cl 29% 5 Eid of Le 
422 LS ez Pe dvr corel cera 


BA Ne Ls 5 f SAD 


ঢু 


শপত পল sr A did 


RE EE US SHEE UES TEE HY 
আমরা জমি কেরায়া দেয়াকে কোন দোষ মনে করতাম না। অবশেষে প্রথম বছর (অর্থাৎ 
মুয়াবিয়ার খিলাফতের শেষ প্রান্তে ও ইবনে যুবাইরের খিলাফতের প্রথমভাগে) রাফে' 
ইবনে খাদীজ (রা) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়মে ক্রয়-বিক্রয় 
করতে নিষেধ করেছেন। 


co. ef Cet ee e256 


http://IslamiBoi.wordpress.com 


২৮৬ সহীহ মুসলিম 

- ce Pe No occ ee 3.4 Hos 

io >| Ley Cc | ur «Llc lA et G১, bul 
ec oc eft beet nts es 


2 SIL LS foo oF Pt EAE 


ef © Jo ecccred es 


dl nels Riis ol 


EE UE OS TEE TE ESOC STE 
বর্ণিত হয়েছে। তবে ইবনে উয়াইনা তার বর্ণনায় আরো বলেছেন, এ কারণে আমরা তা 
পরিত্যাগ করলাম । 


22. Loa তত্ ef Het 
6 al HL GF al cs bl Sl Ge Yb Cee 


z- 0h cod Or corer Bor cahbhn 

Lo) 0d dl) ae dl pF 
৩৭৯৩ । মুজাহিদ থেকে বর্ণিত । তিনি বলেন, ইবনে উমার (রা) বলেছেন ঃ রাফে' (রা) 
আমাদেরকে আমাদের জমি থেকে (কেরায়ার মাধ্যমে) লাভবান হতে নিষেধ করেছেন। 


-e- fe -e- 


. ক 8 
snot. 22 
ec coc zach ces 58 > th oc oh he BF Lowel 


ME CF Mo 20 ee bl 


পপ পগত লপ জল ০০ 


Eh Ee LENE 


পপ পল 


ত তল ০০ পরত ০০৪-১ ৪,9 


ES NS REAGAN MTSE ESN 
ol 5 Jb at re $- $৩, ol ee Tu 


LE “ 2 


৩৭৯৪ ৷ নাফে’ EE ECE TEE BY EE 
. যমানায় এবং আবু বাক্র (রা), উমার (রা) এবং উসমানের (রা) খিলাফাতকালে এবং 
' মুআবিয়ার (রা) রাজত্বের প্রথম যুগ পর্যন্ত তার জমি কেরায়া দিতেন। অবশেষে তিনি 
মু‘আবিয়ার রাজত্বের শেষ দিকে জানতে পারলেন, রাফে’ ইবনে খাদীজ (রা) একটি 


http://IslamiBoi.wordpress.com সহীহ বননির ২৮4 
হাদীস বর্ণনা করছেন এবং তাতে (জমি ভাড়া দেয়া সম্পর্কে) নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। (রাবী বলেন) ইবনে উমার (রা) রাফের’ (রা) নিকট 
গেলেন এবং আমিও তার সঙ্গে ছিলাম । অতঃপর তিনি রাফেকে (রা) এ ব্যাপারে 
জিজ্ঞেস করলেন । উত্তরে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষের 
জমি কেরায়া দিতে নিষেধ করছেন। এরপর থেকে ইবনে উমার (রা) জমি কেরায়া দেয়া 
পরিত্যাগ করলেন । পরবর্তীকালে যখনই তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হত তিনি 
বলতেন, ইবনে খাদীজ (রা) জোর দিয়ে বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। 


7 3 
5 prs os 
li le G3 bel Bi NEY ce GS 
LAN SG ee GRRE dent STE 
৩৭৯৫ । আইয়ুব থেকে উক্ত সিলসিলায় উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। তবে 
ইসমাঈল ইবনে উলাইয়ার হাদীসে আরো আছে, “এরপর UG এ 
bls 0G 5 FE: CR 


cb dl Fr sl uo st dx Gr J Et Lvs 
ISR od jo 0 ele at ial ot of চি! 


en 


৩৭৯৬ । নাফে' ভোকে বিছি । ভিনি ললে আমি ইবনে উমারের (রা) সাথে রাফে' 
ইবনে খাদীজের (রা) নিকট গেলাম ৷ তিনি ‘বালাত’ নামক স্থানে মসজিদে নববীর 
সংলগ্ন একটি জায়গায় এসে তার সাথে মিলিত হলেন । অতঃপর রাফে’ ইবনে খাদীজা 
(রা) তাকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদযোগ্য 
জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। 


Lt Ac 7 5h 
ACES ঢু বচ FO Eres Al es 
#e Ns Bod oor 


SEL IAF rips rr vl we Ue 
ls ds dail 


http://IslamiBoi.wordpress.com 


৩৭৯৭ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি রাফ্কে'র (রা) নিকট আসলেন । অতপর 
তিনি (রাফ্রে') ওপরের বর্ণিত হাদীসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুত্রে বর্ণনা 
করলেন। 


IESG rd i 20 ‘es a2 


cee Ab, oo coh ous e- hes c/8 ০ ণ 
23 2k bb 5 J irr lio ; ০ St 
SALTS ISS TURES LOSES 
Leh bos Beer « ee efor sco Has ce 


+85 Hoss alt Hat Ad 


Pr td 
90770 4 


৩৭৯৮ ৷ নাফে' থেকে বর্ণিত । ইবনে উমার (রা) ভূমি ইজারা দিতেন । অতঃপর তাকে 
রাফে' (রা) থেকে বর্ণিত একটি হাদীস সম্পর্কে অবহিত করা হল । নাফে‘ বলেন, তিনি 
আমাকে সঙ্গে নিয়ে রাফে‘র নিকট গেলেন নাফে বলেন, তিনি (রাফে) তার কোন এক 
চাচা থেকে বর্ণনা করলেন যে, “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে : 
নিষেধ করেছেন” নাফে* বলেন, লিগে বরন উর: (ত) ত! জেড দিলেন বরং 
আর কখানো জমি ইজারা দেননি। 


PIL ee 26.2 LR 


LNG Nicos Br Spun Be GF aie) 


oe ors Hs rer 


Hie dle cya 


৩৭৯৯। ইয়াধীদ ইবনে হারুন বলেন, ইবনে আওন আমাদেরকে উক্ত সিল্সিলায় 
উপরের হাদীস বর্ণনা করেছেন। নাফে* বলেন, তিনি (রাফে‘) তার কোন এক চাচার 
সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে (এ হাদীস) বর্ণনা করেছেন। 


ec} he ces Her R 
a - 
GOA ai 


নত ES 1 ce 3 cer ‘ V2 GAA 


gid lets %% AY E 1 lhe - 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ্‌ মুসলিম ২৮৯ 
A386 Ns 2 0c oc bo ce od cer 
lad ed es SITE lS rot 
০ পভ Pe 


Lx 1348 56, fe BIEL BRN ATS ce 
I Ee SF 2 ন খা a 5) i ie 
RATES o- eb ocr 12 


HIE as hs FU | 


[1 ee Ed ahs 2 Ed 


Gla EAA et UAH সামিল ইবনে আবদুাহ আমাকে 
অবহিত করেছে যে, আবদুল্লাহ ইবনে উমার (রা) তীর জমাজমি কেরায়া দিতেন। 
অবশেষে তিনি জানতে পারলেন, রাফে' ইবনে খাদীজ আল্-আনসারী (রা) জমি ভাড়া 
দিতে নিষেধ করেছেন। আবদুল্লাহ (রা) তার সাথে সাক্ষাত করলেন এবং বললেন, হে 
ইবনে খাদীজ! জমি কেরায়া দেয়ার সম্পর্কে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে কী ধরনের হাদীস বর্ণনা করেছেন? রাফে' ইবনে খাদীজ (রা) 
আবদুল্লাহকে (রা) বললেন, আমি আমার দুই চাচার কাছে শুনেছি এবং তারা উভয়েই 
বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারা মহল্লায় (বা পরিবারের) লোকদের বলতেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি ইজারা দিতে নিষেধ করেছেন। 
আবদুল্লাহ বললেন, আমি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অবগত 
ছিলাম যে, জমি ইজারা দেয়া যায়। পরে আবদুল্লাহ (রা) শংকিত হলেন যে, হয়তো 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কোন নতুন নির্দেশ দিয়েছেন, যা 
তিনি (আবদুল্লাহ) অবহিত নন । তাই তিনি-জমি কেরায়া দেয়া ছেড়ে দিলেন। 
Pt ed ht 

Pn LAE allt pig ml Sat Ge 

- 6 ce} 8 se -e- e- - ho. 4-2 20s 
HE 1 gl oF My LL 0 dnp cal pte 
26 - 26, Le foc ze hs to Cd 
SIMULA LEYLA PANIES 


“ 4b 4 eG J Gr deo x See cll, 


২৯০ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


CET ANE SEC dels alas UNA 
EEE NE ah cz 


3 3 oy dal 5 As wl [ be sh 


wr he wr 


৩৮০১ রাফে' ইবনে খাদীজ (রা) EEE TS CTE TIE 
সান্পাল্পাহ আলাইহি ওয়াসাল্লামের যুগে জমি ইজারা দিতাম । আমরা এক-তৃতীয়াংশ বা 
এক চতুর্থাংশ উৎপাদিত ফসল এবং তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ শস্যের বিনিময়ে 
জমি কেরায়া দিতাম। একদিন আমার কোন এক চাচা এসে বললেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি কাজ কর্তে নিষেধ করেছেন 
যা ছিল আমাদের জন্য লাভজনক ৷ মূলতঃ আল্লাহ ও তীর রাসূলের আনুগত্য করাই 
' আমাদের জন্য অধিকতর কল্যাণকর । তিনি আমাদেরকে এক-তৃতীয়াংশ বা 
এক-চতুৰ্থাংশ (উৎপাদিত ফসল) এবং' তার সাথে একটা নির্দিষ্ট *পরিমাণ শস্যের 
বিনিময়ে জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। আর তিনি জমির মালিককে নির্দেশ 
দিয়েছেন, হয় সে নিজেই তা চাষাবাদ করবে অথবা অন্যকে চাষাবাদ করতে দেবে 
নিয্া্থতাবে)। ফিল্পু ডিনি জমি ইজারা দেওয়া বা অন্য কিছু করাকে অণছন্স করেছেন 
zc - Bho or #- cc. e+ be cer 
Holts ho tos 
Es ag Fo, SLL HCL RIS 


a 62 


is ul Se kk 5 ced ¥ LS al Fe 


৩৮০২ ৷ রাফে' ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা জমি ইজারা 
দিতাম । অতএব আমরা এক-তৃতীয়াংশ বা. এক-চতুৰ্থাংশ (ফসলের) বিনিময়ে 
‘ ক্ষেত-খামার কেরায়া দিতাম ৷... হাদীসের অবশিষ্ট বর্ণনা বা যা 
হাদীসের অনুরূপ । 


sec He Jer coos 


Bir Jo or FE CSG AE EX a wk es 


cer or 2 -০/ ০০০৩5 তপত fe Her 


le ioF EE Tt lau! Ue, Cds 
BL SS 


http://IslamiBoi.wordpress.com 


‘সহীহ মুসলিম ২৯১ 


৩৮০৩ ৷ ইয়া‘লা ইবনে হাকীম থেকে উক্ত সিলসিলায় পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। 


eo 8 wer Or - #02 পলাশ - $e cce85 


bl lin LE Ab SF oe urd ef ul lal i) 


or or 


SP ELL ML grag 


৩৮০৪ । রাফে' ইবনে খাদীজ (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা 
করেন... কথাটুকুর উল্লেখ নেই । 
পেত Ze re PL ef Pf corel #o- Ae Ne 


5 EAE ef srt 0 


£ 


ce. e- 26 PE Pd 
HIG Ges 50 randy of 
PE soe or As i A পণ এ, ed 1 


EX ER 2 i al < dl LICHT MLK A 


et ee #5 পপ E- 


" 3) FE I] 4 Al Ue br =i ow gaa! iS 


0 se 


on bs) iuys3 i 5 xl A 


ESE SANE SE 


৩৮০৪ (ক) । রাফে'’ ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, যুহাইর ইবনে 
রাফে' যিনি তাঁর চাচা হন, আমার নিকট এসে বললেন ঃ রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম এমন একটি কাজ করতে নিষেধ করেছেন, যা ছিল আমাদের জন্য 
. লাভজনক ৷ আমি জিজ্ঞেস করলাম, সে কাজটি কী? তবে (আমার বিশ্বাস), রাসূলুল্লাহু 
সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা অতীব সত্য । তিনি (যুহাইর) বলেন, 
রাসূলুল্লাহ (সা) আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের ক্ষেত-খামার কিরূপে চাষাবাদ 
কর? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমরা নালার পার্শ্বস্থ জমি নির্দিষ্ট পরিমাণ 
শুকনো খেজুর অথবা বালির বিনিময়ে কেরায়া বা ইজারা দিয়ে থাকি । তিনি বললেন $ 
এরূপ করো না । হয় নিজে তা চাষবাস কর অথবা অন্যকে চাষাবাদ করতে দাও 
(নিঃস্বার্থভাবে)। অথবা নিজেদের কাছে রেখে দাও। " 


‘$ ex eco 67 ho let excel, " 02,2 


sl slur Jie s Ga otf ue dae i Co 


http://IslamiBoi.wordpress.com 


২৯২ সহীহ মুসলিম 
Er HLL L ELE seg 


৩৮০৫ ৷ রাফে' নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন... এ সূত্রে 
বর্ণিত হাদীস পূর্বের হাদীসের অনুরূপ । তবে এই সূত্রে ‘তার চাচা যুহাইর থেকে’ 
কথাটুকুর উল্লেখ নেই । 


পূ" 


> sue IEDM PGW pe (7 


ocr Hos 


Ed ERSTE o "I 53 SLES GOL AES 


S23 A ত ui sg 5১১, A ls I oD 5 cs FE 
HE ৰ 


bMS ol 


Edd 


৩৮০৬ । হান্যালা ইবনে কায়েস থেকে বর্ণিত । তিনি রাফে' ‘ইবনে খাদীজকে (রা) জমি 

ইজারা দেয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি 

ওয়াসাল্লাম জমি কেরায়া দিতে নিষেধ করেছেন। হানযালা বলেন, আমি জিজ্ঞেস 

করলাম, সোনা-রূপার বিনিময়ে (নগদ বিক্রি) দেয়াটাও কি নিষেধ? জবাবে তিনি 

Ui CN hale NAGS NEL RL 
& oz & 2 coon ie 


~ ve FboN En ont ot Lisl | Lee 


Aver PE ie or 


EEG 0 SES as fir nds dl 


[Rd পা 


{ tA Sxl dl চ্চ Uj 4 iS J& sh, ন 2 15 
থা Ms I EAE SU ul MEE) FL 4 
2) oe ) AL ie AAS 


LAR ai ls 


S৮০৭, হননি লে কানন আত জানন রি 67 বলেন অর বাকে ধবল বীজ 
(রা)-কে সোনা-রূপার (নগদ অর্থের) বিনিময়ে জমি কেরায়া দেয়ার ব্যাপারে জিজ্ঞেস 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৯৩ 


করলাম । তিনি বললেন, তাতে কোন দোষ নেই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামের যামানায় লোকেরা নালার পাশের এবং খালের মাথার জমি অথবা জমির 
অংশবিশেষ কেরায়া দিত । আর অবস্থা এমন হত যে, কখনো এক অংশের ফসল নষ্ট হয়ে 
যেত এবং অপর অংশের ফসল নিরাপদ থাকত । আবার কখনো এক অংশের ফসল 
নিরাপদ থাকত এবং অপর অংশের ফমল নষ্ট হয়ে যেত । অতএব ইজারাদারগণকে 
নিরাপদ অংশের ভাড়া দিতে হত এবং ক্ষতিগ্রস্ত অংশের কোন ভাড়া প্রদান করতে হত 
না॥ এ জন্য তিনি (নবী সা) ইজারা দিতে নিষেধ করেছেন। কিন্তু যদি নির্দিষ্ট এবং 
বিশ্বাসযোগ্য কিছু (অর্থাৎ নগদ অর্থ) হয়, তাহলে এতে কোন আপত্তি নেই । 


ct ec act hh obo 


Sf or Les win Ua Sy Le 


x Nl HNS I সে he dD Sh 


is be PGs IGF NSS 


পলপঞণ গণ or ft td 


CE Sd SK 


৩৮০৮ ৷ হান্যালা যুরাকী থেকে বর্ণিত । তিনি রাফে ‘ইবনে খাদীজকে (রা) বলতে 
শুনেছেন, আমরা অধিকাংশ আনসারীরা ক্ষেত খামারের মালিক ছিলাম । তিনি আরো 
বলেন, আমরা এই শর্তে জমি কেরায়া দিতাম যে, জমির এই অংশের ফসল আমাদের 
এবং এঁ অংশের ফসল চাষীদের ৷ কিন্তু কখনো কখনো এরূপ হত যে, এই অংশে ফসল 
হত এবং এঁ অংশে ফসল হত না । রাসুলুল্লাহ (সা) এভাবে জমি কেরায়া দিতে আমাদের 
নিষেধ করেছেন । কিন্তু তিনি নগদ বিক্রি করতে আমাদের নিষেধ করেননি । 


-- 4A\ he 2 cro, tho hoe. crt ES 


brag Ei, cl UU wis Lee 


2c ow 0 0 cue Or 


os EN ie sm rh 
Node lsh Moe de Le Ll oe Lea 
হয়েছে। 
ect he ech or zs care 60> $e 


isl Sales LG 4 


4 LLG od JER ere We rab Es 


2 


http://IslamiBoi.wordpress.com 


২৯৪ সহীহ মুসলিম 


cto ec Ho 


HPL dd sdaad SIE El a oH 
Pe ; d: Jai J be or Jl SU SH cp শা 


4s 


৩৮১০ । আবদুল্লাহ ইবনে সায়িব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবদুল্লাহ 
‘ইবনে মাকিলকে (রা) 'মুযারিআ’ (ভাগচাষ) সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, 
আমাকে সাবিত ইবনে দাহ্‌হাক (রা) অবহিত করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহ 
j আলাইহি ওয়াসাল্লাম ‘মুযারিআ’ করতে নিষেধ করেছেন। ইবনে আবু শাইবার বর্ণনায় 
আছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাম ‘তা নিষেধ করেছেন’ ৷ রাবী: বলেন, 
‘আমি ইবনে মা‘কিলকে জিজ্ঞেস করলাম’, কিন্তু আবদুল্লাহর নাম উল্লেখ করেননি । 


ez0.h cz coc HH e708 he cer w~wroei ee fe 2) 


Nh or Sp yl bul er wo lye Ls 


a! LD dls Fs lod is op So 


পপ ০০ লা EAA 


ix oh, Ei sr Sr rhe le i Sl) i) Ail 

CNR; 

৩৮১১ ৷ আবদুল্লাহ ইবনে সায়িব (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা আবদুল্লাহ 

ইবনে মা'কিলের (রা) নিকট গোলাম এবং তাকে '“মুযারিআ’ (ভাগচাষ) সম্পর্কে 

জিজ্ঞেস করলাম । তিনি বললেন, সাবিত (রা) নিশ্চিতভাবে বলেছেন, রাসূলুল্লাহ 

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুযারিআ নিষিদ্ধ করেছেন এবং নগদ অর্থের বিনিময়ে 
পাউ্টা দিতে বলেছেন। তিনি আরো বলেছেন, এতে কোন দোষ নেই । 
coef ec 2s 


shi BE LF FH aE CH a Le 


CY RS NAR TERE EE ES ab Ad 
SP MEA 
PA 0) oc ee 2505 2 6c rg 


Hl 23 PME 


Ee Ed Ss 4) Fel তো 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ২৯৫ 


৩৮১২ ৷ আমর থেকে বর্ণিত ৷ মুজাহিদ তাউসকে বললেন, আপনি আমাদেরকে নিয়ে 
ইজারা দেয়া সম্পর্কিত) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীসটি শুনব। 
তাউস তাকে তিরস্কার করে বললেন, আল্লাহর শপথ! যদি আমি জানতাম রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিষিদ্ধ করেছেন, তাহলে আমি কখনো তা করতাম ' 
না। অথচ আমাকে এমন ব্যক্তি বর্ণনা করেছেন, যিনি এ ব্যাপারে তাদের সকলের চেয়ে 
বেশী অবগত (অৰ্থাৎ ইবনে আব্বাস রা.) যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ' 
বলেছেন £ “কোন ব্যক্তির জমির বিনিময়ে নির্দিষ্ট হারে ভাড়া গ্রহণ করার পরিবর্তে তা 
EC TE ONE লতা মর 
কল্যাণকর ।” 


c-} Fes 
Fl S72) 
8 Ser 2 co358 ec ec 2,08 Ltr 


Fe EY I ee 4) sb bo Ea J Ua 


ALBIN TSR TH HG ry tt 
4b Ib Ho DB ll Pal ys 


ew Jer FOr rear I 20 r 


Lbs Lil HL LEMAIRE 


৩৮১৩ । তাউস থেকে বর্ণিত । তিনি তার জমি মুখাবারা (ভাড়া) দিতেন । আমর বলেন, 
আমি তাকে (তাউস) বললাম, হে আবু আবদুর রাহমান! আপনি যদি জমি ভাড়া দেয়া 
পরিত্যাগ করতেন! কেননা তারা (একদল সাহাবী অথবা তাবেঈ) দৃঢ়ভাবে বলছেন ঃ 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ‘মুখাবারা’ নিষিদ্ধ করেছেন। জবাবে তিনি বললেন, 
হে আমর! আমাকে এমন এক জ্ঞানী ব্যক্তি অবহিত করেছেন যিনি এ সম্পর্কে তাদের 
সকলের চাইতে বেশী অভিজ্ঞ, অর্থাৎ ইবনে আব্বাস (রা) । তিনি বলেছেন, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা একেবারেই নিষিদ্ধ করেননি । তবে তিনি বলেছেন ঃ 
পরিবর্তে তা তার কোন (মুসলিম) ভাইকে ন(নিঃস্বার্থভাবে) চাষাবাদ করতে দেয়াটা তার 
জন্য অধিক কল্যাণকর ।” 

টীকা £ঃ জমি ইজারা দেয়া সম্পর্কিত অনুচ্ছেদকে হাদীসের অন্যতম কঠিন অনুচ্ছেদ হিসাবে গণ্য করা হয়। 
কারণ একই সময় আমরা এই অনুচ্ছেদে দুই বিপরীতমুখী অভিমত দেখতে পাই । একদিকে আমরা দেখি 
রাসূলুল্লাহ (সা) জমি ইজারা দিতে নিষেধ করছেন, অপরদিকে দেখা যাচ্ছে, তিনি জমি ইজারা দেয়ার 
অনুমতি দিচ্ছেন । এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করার পূর্বে এই অনুচ্ছেদের সাথে সংশ্লিষ্ট কয়েকটি 


http://IslamiBoi.wordpress.com 


২৯৬ সহীহ মুসলিম 


পরিভাষা সম্পর্কে আলোকপাত করা প্রয়োজন । যেমন- 

মুযারিআ (£11) এবং মুখাবারা ($১251) ৪ শব্দ দু'টি একই অর্থ প্রকাশ করে। অর্থাৎ উৎপাদিত 
ফসলের একটা নির্দিষ্ট অংশ পাওয়ার ভিত্তিতে জমি ইজারা দেয়া, অপরকে চাষাবাদ করতে দেয়া । এটাকে 
কৃষকদের পরিভাষায় ‘ভাগচাষ’ বা ‘বর্গা' দেয়া বলে। এই দু'টি পরিভাষার মধ্যে যে পার্থক্য রয়েছে তা হচ্ছে 
এই যে, মুযারিআর ক্ষেত্রে জমির মালিককে বীজ সরবরাহ করতে হয়, আর মুখাবারার ক্ষেত্রে চাষীকে বীজ 
সরবরাহ করতে হবে। 

মুহাকালা (£[554|) ৪ ই শল খাদী জল? ত্য সে বাহ হয়ত কহল শকত বু বডি 
করা’, ‘জমি ভাড়া বা কেরায়া দেয়া’ এবং ‘জমি ইজারা বা পাটা দেয়া’ । 

কিরাউল আরদ (১৯১১! 5) $ বা ‘কেরায়া দেয়া’ পরিভাষাটি হাদীসে ভাড়া বা ‘ইজারা দেয়া’ অর্থেও 
ব্যবহৃত হয়েছে এবং ‘উৎপন্ন ফসলের অংশবিশেষ লাভ করার ভিত্তিতে অন্যকে জমি চাষাবাদ করতে দেয়া’ 
অৰ্থেও ব্যবহৃত হয়েছে। 

যেসব হাদীসে উৎপন্ন ফসলে অংশীদারিত্বের (ভাগচাষ) ভিত্তিতে জমি চাষাবাদ করতে দেয়া নিষিদ্ধ বলা 
হয়েছে তার প্রধান রাবী (সাহাবী) হচ্ছেন তিনজন ঃ স্রাফে* ইবনে খাদীজ (রা), জাবির ইবনে আবদুল্লাহ (রা) 
এবং সাবিত ইবনে দাহ্‌হাক (রা) । আল্লামা হাফেজ ইবনে কাইয়েম তার “যাদুল মাআদ'’ গ্রন্থে এই 
হাদীসগুলো নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। তিনি দেখিয়েছেন- এই প্রথার মধ্যে চাষীকে শোষণ করার 
কতগুলো উপাদান রয়েছে। যেমন- উৎপন্ন ফসলের কতটুকু চাষী পাবে তা অনেক সময় নির্ধারণ করে দেয়া 
হয় না; অথবা কোন কোন সময় জমির মালিক চাষীদের কাছ থেকে জোরপূর্বক শ্রম আদায় করে নেয়; 
অথবা কখনো কখনো তারা জমির মালিকে অতিরিক্ত নগদ অর্থ দিতে বাধ্য হয় অথচ এর কিছুই চুক্তিপত্রে 
উল্লেখ নেই । এসব কারণে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগচাষে জমি দিতে নিষেধ করেছেন। 
- উৎপন্ন ফসলে অংশীদারিত্বের ভিত্তিতে জমি চাষাবাদ করতে দেয়া যদি চূড়ান্তভাবে নিষিদ্ধ হত, তাহলে 
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় এবং খুলাফায়ে রাশেদার আমলে এই প্রথার 
প্রচলন দেখতে পেতাম না। এই অনুচ্ছেদের ২৩ নম্বর হাদীসে দেখতে পাচ্ছি আবদুল্লাহ ইবনে উমারের 
(রা) মত সচেতন এবং খোদাভীরু সাহাবী আমীর মুআবিয়ার (রা) রাজত্বের শেষভাগ পর্যন্ত এই প্রথাকে 
ভ্রান্ত মনে করতেন না। অবশেষে তিনি এর নিষেধাজ্ঞা সম্পর্কে অবহিত হন। কিন্তু তিনি. এই প্রথা 
চূড়ান্তভাবে নিষিদ্ধ মনে করে পরিত্যাগ করেননি । বরং তিনি ধার্মিকতার তীঙ্ষ্ম অনুভূতির বশবর্তী:হয়ে তা 
পরিত্যাগ করেন । হাফেজ ইবনে হাযম তার ‘আল-মুহাল্লা’ নামক প্রসিদ্ধ গ্রন্থের তৃতীয় খণ্ডে এই প্রথা 
সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন এবং যে সব সাহাবী তাদের জমি ভাগচাষে দিতেন তাদের কথা 
উল্লেখ করেছেন । এই সাহাবীদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হযরত আবু বাক্র সিদ্দীক (রা)। হযরত 
উসমান গণী (রা), হযয্নত খাববাব (রা) এবং হযরত হুযাইফা ইবনুল ইয়ামান (রা) উৎপন্ন ফসলে 
অংশীদারিত্বের ভিত্তিতে জমি চাষাবাদ করতে দেয়া যদি চূড়ান্তভাবেই নিষিদ্ধ হত, তাহলে এই প্রবীণ 
সাহাবীগণ তা থেকে অবশ্যই বিরত থাকতেন। 

দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করার তা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন্‌ সুরে এই নিষেধাজ্ঞা 
ব্যক্ত করেছেন? তার নিষেধাজ্ঞার ধরন থেকে অনুমান করা যায়- এটা চূড়ান্ত নিষেধাজ্ঞা নয়; বরং ইজারা 
দেয়ার কতিপয় প্রথার বিরুদ্ধে অনুমোদন যা তিনি অপছন্দ করেছেন । তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে অপর 
মুসলিম ভাইয়ের জন্য স্বার্থ ত্যাগের ভাবধারা জাগ্রত করতে চেয়েছেন J যেমন এই অনুচ্ছেদের ৪১ এবং 
8২ নম্বর হাদীস সাক্ষ্য দিচ্ছে যে, নিঃস্বার্থ ভাবে কাউকে জমি চাষাবাদ করতে দিলে তা জমির মালিকের জন্য 
অশেষ কল্যাণ বয়ে নিয়ে আসে এবং উৎপন্ন ফসলের অংশবিশেষ তার তুলনায় খুবই নগণ্য । মুহাজিরগণ 
যখন নিঃসম্বল অবস্থায় মদীনায় এসে সমবেত হন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম তাদের 
এই দুর্দিনে উল্লিববিত নিষেধা্্ঞা উচ্চারণ করেন। ; 


http://IslamiBoi.wordpress.com | ll 
| সহীহ মুসলিম ২৯৭ 
এটা কোন আইন নয় বরং মুসলিম ভাইয়ের প্রতি দয়া, অনুগ্রহ সহানুভূতি ও বদান্যতা প্রদর্শনের জন্য 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের প্রতি চাপ প্রয়োগ করেছেন। (আল-মাবসূত, খণ্ড-২৩, পৃ 
3 ১৩) ইবনে আব্বাসের বক্তব্য থেকে এ কথার সমর্থন পাওয়া যায়। যিনি এ বিষয়ের ওপর বিশেষজ্ঞও 
বটে । যেমন, এই অনুচ্ছেদে ৪১ ও ৪২ নম্বর হাদীস থেকে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম জমি বর্গা কেরায়া দেয়ার এই প্রথা সম্পূর্ণরূপ নিষিদ্ধ করেননি; বরং যে পন্থা অবলম্বন করলে 
আল্লাহর কাছে অধিক প্রতিদান পাওয়া যাবে তা অনুসরণ করার জন্য তিনি তীর সাহাবীদেরকে উৎসাহিত 
করেছেন- বিশেষ করে তুরজিয়টার রতি দুদ ( হনলা নাগা যেত অরয়াৎ “পত্র 
দ্ৰষ্টব্য) । 

I KE EOE CIEE TEE ET SEE TOI HE PEE SEE 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রথা অনুমোদন করেছেন- যদি তার মধ্যে শোষণের কোন 
উপাদান না থাকে। মুলতঃ মুযারিআকে নিষিদ্ধ করা হয়নি । বরং এই প্রথার মধ্যে যেসব অন্যায় কার্যকলাপ 
পাওয়া যাচ্ছে তা নিষিদ্ধ করা হয়েছে। যদি এই প্রথা কৃষকদের শোষণ করার হাতিয়ারে পরিণত না হয় 
তাহলে এর বিরুদ্ধে আপত্তির কোন কারণ নেই- (৩৫-ও ৩৬ নম্বর হাদীস) ৷ 

এ প্রসংগে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যোগ করা যেতে পারে। মুযারিআ মূলত মুদারাবার অনুরূপ । 
(মুদারাবা হচ্ছে এক ধরনের অংশীদারী কারবার । একজন পুঁজি সরবরাহ করে, অপরজন শ্রম'ব্যয় করে। 
লাভ-লোকসান উভয়ের মধ্যে বণ্টিত হয়। ইমাম খাত্তাবী বলেন, “মুযারিআর ভিত্তি হচ্ছে মুদারাবা । 
প্রথমোক্তটি (যা শেষোক্তটির প্রশাখা) যদি ন্যায়সংগত হয় তাহলে ভিত্তিকে কি করে অবৈধ বলা যায়?” 
(খাত্তাবীকৃত আবু দাউদের শরাহ ‘মাআলিমুস-সুনান, ৩য় খণ্ড, পৃঃ ৯৪) ৷ ইমাম আবু ইউসুফও একই মত 
ব্যক্ত করেছেন এবং তিনি মুযারিআ ও মুদারিবাকে একই পর্যায়ভুক্ত করেছেন (কিতাবুল খারাজ, পৃঃ ৯১)। 
মুযারিআ যদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয় তাহলে মুদারিবা বৈধ হওয়ার কোন কারণ থাকতে পারে না । কিন্তু 
ইমামদের মধ্যে একমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে, ইসলামে মুদারিবা ধরনের অংশীদারী কারবার সম্পূর্ণ বৈধ । 
ব্যাপার যদি তাই হয়, তাহলে মুযারিআাকেই অবৈধ ঘোষণা করার কোন ন্যায়সংগত কারণ থাকতে 
পারেনা। 

MAE EEE CR SAH ERR শ্রম বিনিয়োগকারীই 
উৎপাদিত ফসলের সম্পূর্ণটা পাবে এবং জমির মালিক কিছুই পাবে না- তাহলে এই আইন বিরাট সমস্যার 
সৃষ্টি করবে। বৃদ্ধ পুরুষ অথবা স্ত্রীলোক, বিধবা, ইয়াতীম যারা. নিজেদের জমি চাষবাস করতে সক্ষম নয়, , 
এবং অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল তাদের অবস্থা কি হবে! এই যুক্তি কেউ সমর্থন করতে পারে না। 
কারণ উৎপাদনের অন্যান্য উপাদানগুলোও নিজ নিজ অংশ দাবী করার অধিকার রাখে। কেননা উৎপাদনের 
সমুদয় উপাদানের পার্স্পরিক সহযোগিতায়ই কোন কিছু উৎপাদন করা সম্ভব হয়। (বিস্তারিত জানার জন্য 
পাঠ করুন আল্লামা শাওকানীর “নাইলুল আওতার,” ৫ম খণ্ড, পৃঃ ২৭২-২৮১) 

এখানে আরো উল্লেখ করা যেতে পারে যে, চার ইমামের কেউই মুযারিআকে (ভাগচাষ) চূড়ান্তভাবে নিষিদ্ধ 
বলেননি । যদি তাদের কোন বক্তব্যে এর নিষেধাজ্ঞা পাওয়া যায় তাহলে সেটা জমি ভাড়ায় দেয়ার বিভিন্ন 
পদ্ধতি সম্পর্কে, যার মধ্যে শোষণের উপাদান বিদ্যমান রয়েছে। যেমন, সাধারণত জোর দিয়ে বলা হয় যে, 
ইমাম আবু হানিফা (র)-ভাগচাষের প্রথাকে অবৈধ মনে করেন। কিন্তু ব্যাপারটা তদ্রপ নয়। তার দুই 
বিখ্যাত ছাত্ৰ ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মাদ এই প্ৰথাকে বৈধ মনে করেন। ইমাম আবু হানিফাও :_ 
কতগুলো শর্তসাপেক্ষে এই প্রথাকে বৈধ বলেছেন । তিনি মনে করেন, জমির মালিক যদি বীজ .এবং চাষের 
উপকরণ সরবরাহ করে, চাষীর সাথে লাভ-ক্ষতির অংশীদার হয় এবং লোকসানের বোঝা যদি কেবল এক 
পক্ষকেই বহন করতে না হয়, ত হল তাগযাযে কন ঘোর হং [লিরারিহ ছয়ে জনা মনত অকমাত 
আল-জায়িরী রচতি ‘কিতাবুল ফিকহ’, ৩য় খণ্ড, Lh i 


+ — 


http://IslamiBoi.wordpress.com 
২৯৮ সহীহ সুসগিম 
[) 4 {2s dT rd এপ" z-2 
ER i 228.2 c.0- cz 0 209, 
EE 0 EL বা 
IE 62 - + 2) 20-6 EI sh ht. Aor o-# 
০ dtp oral A mr Lf Sr CE 


তপ্ত ৪০" 


oie bd ds sd rb Flos 


৩৮১৪ । আমর ইবনে দীনার থেকে বিভিন্ন সনদে বর্ণিত, তিনি তাউস থেকে, তিনি 
ইবনে আব্বাস থেকে, তিনি নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম্ম থেকে বর্ণনা করেন... এ 
সুয়েও পূর্বের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


ক olf ozs ceed or 20 84,2, 0.2 20 hoo 
IIEL GIR CRG RD ats a3 hs 


oS or Ve. ed co do072 cool 


12 4 dl bata J ls EG 


* Ly Ei 0) a থে wb | Fe S 


৮৩খন আাৰাস ত) নেবে বিত নযা রিয়াছ আলহি জারা বলেনঃ 

তোমাদের কেউ নিজের জমি ভাড়া দিয়ে এ পরিমাণ, এ পরিমাণ নির্দিষ্ট কিছু জিনিস 
পাওয়ার পরিবর্তে তার কোন ভাইকে ননিঃস্বার্থভাবে) চাষাবাদ করতে দেয়া তার জন্য 
অধিক কল্যাণকর । তিনি বলেন, ইবনে আব্বাস (রা) বলেছেন ৪ এটাই হচ্ছে হাক্ল। 
কৃষি পরিভাষায় এটাকে মুহাকালাহ্‌ বলে । 


20-2 ee ce So \s Hor covet ies o> fo \s 


Ed) rods Clos od Lbs 
dt. oa oe 0d Oe oe or ed: Ue o> fo la 
EEE SES Pd ACTER x১ Ff ud 

CUCEI HLTA HLS E LH hs 
॥ ৩৮১৬ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
' বলেছেন ৪ যার জমি জাছে নে তার কোন' ডাইকে তা নিঃ্বর্ভারে চাষারাদ করতে 
. দিক । এটা তার জন্য খুবই কল্যাণকর । : 


http://IslamiBoi.wordpress.com 


কিতাবুল মুসাকাহ ওয়াল মুযারাআহ, 
(বোপান ও জমির ভাশচাষ্) 


PES ale ee ec2 2 ez he hes cer he Ace 


29 rf Bo Jy Bll, 2 2053 Gr 8 2 
Aor tea Mi 4 LF) Eo Ee A [7 As 2 oe or 
Lda Ld Ss Hd SS SE de 2. su 


ec ef “3 প*ী 390s 8 ora r - ef FAA 


- A he CAL Mi HN 


৩৮১৭ । ইবনে, উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উৎপাদিত ফল এবং ফসলের অর্ধেক দেয়ার শর্তে খাইবারের অধিবাসীদের সাথে চুক্তিবদ্ধ 
হন। 
55 ht. : 
mdr GY Gos 
e- Nahe d oon eof Hert bc hot 
lS PN a 
2 - ef od Ze 220. oc AE ce Ff AaB or 


| NSAP) Ee ১ oi fuck reo “li 


EES SL NNE ees 


rz at 2 r saps fos er silt HEY 


ae ece পন পর্ব লল তল ৰ tee Aen 
Lathes es Iho cer e ECT --0fe 5 
| spo re ll, oy Ely e uA ্ি ¥ sg) 4 


Ed Rd = ee aoroeeds arr Cd 


Mat sls ASCE TY 


৩৮১৮ ৷ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম খাইবারের জমি উৎপাদিত ফসল এবং ফলের অর্ধেক অংশের শর্তে বন্দোবস্ত ' 
দিয়েছিলেন। তিনি নিজের স্ত্রীদের বছরে একশো ওয়াসাক দিতেন ৪ আশি ওয়াসাক 
খেজুর এবং বিশ. ওয়াসাক বালি।২ 


জতটার যার ওমর তো) নযীয়া ভল, TEE EEE EEE EE 


http://IslamiBoi.wordpress.com 


৩০০ সহীহ মুসলিম 


করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের এখতিয়ার দিলেন যে, তিনি 
তাদের জমি পৃথক করে দেবেন এবং পানি দেয়ার দায়িত্ব তাদের বহন করতে হবে; 
অথবা প্রতিবছর তারা যত ওয়াসাক পেতেন তিনি তা দেয়ার দায়িত্ব নেবেন (কোন্‌ 
প্রস্তাবটি তারা গ্রহণ করবেন)? এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ বাধল। তাদের কেউ 
' জমি ও পানি দেয়ার দায়িত্ব নিজ হাতে নিয়ে নিলেন। আর তাদের কেউ নির্ধারিত 
ওয়াসাক নেয়ার প্রস্তাব গ্রহণ করলেন। যারা জমি এবং এতে পানি সরবরাহ করার দায়িত্ব 
গ্রহণ করলেন আয়েশা (রা) ও হাফসা (রা) তাদের অন্তর্ভুক্ত ছিলেন। 
টীকা 8 ১ ‘মুসাকাহ’ এবং ‘মুযারাআহ’ শব্দদ্বয় একই অর্থ প্রকাশ করে। শুধু পার্থক্য হচ্ছে এই যে, 
প্রথমোক্ত শব্দটি ফলের বাগান বর্গা দেয়ার অর্থে ব্যবহৃত হয় এবং শেষোক্ত শব্দটি কৃষি উপযোগী জমি বর্গা 
দেয়ার অর্থে ব্যবহৃত হয়। | 
২. “ওয়াসাক’ শব্দের ব্যাখ্যার জন্য কিতাবুল বুয়’র ১৬ নম্বর টীকা দ্রষ্টব্য ৷ 
৩. উমার (রা) তার খিলাফতকালে খাইবার থেকে ইহুদীদের উচ্ছেদ করে সেখানকার জমি ও বাগান 
সরকারী তত্ত্বাবধানে নিয়ে নেন। এ সময় তিনি উন্মুহাতুল মুমিনীনদের তাদের অংশ নিজ নিজ দায়িত্বে নিয়ে 
নেয়া অথবা সরকারী তত্বাবধানে রেখে দেয়ার প্রস্তাব দেন। তাঁদের কেউ নিজের অংশ নিজের হাতে নিয়ে 
নেন ধুবং কেউ নিজেদের অংশ সরকারের হাতে রেখে দেন। (স) 
ss L222 
এপ ৪০2 2. 968-2 ex ec cE Ns hh ctr 
Je js 0 dds SF udlas Bhs deb 


eof ox | “ /2-2৫০- ১৮০5 


AAR < > স০ ত, a) 3 ofa! > 


enc eh ecec 


il J PTE ULE lai LK ts 


ED SSS RIE Te 

৩৮১৯ ৷ স্লাবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম খাইবারবাসীদের উৎপাদিত ফসল এবং ফলের অর্ধেক দেয়ার শর্তে 
(খাইরারের জমি ও বাগান) বন্দোবস্ত দিয়েছিলেন।... অতপর আলী ইবনে মুসহিরের 
বৰ্ণনানুযায়ী গোটা হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাতে “আয়েশা ও হাফসা (রা) ভূমি ও 
এতে পানি দেয়ার দায়িত্ব নিতে রাযী হলেন”- এ অংশটুকুর উল্লেখ নেই, তবে “তবে 
তিনি (উমার) জমির প্রাপ্য অংশ গ্রহণ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
স্ত্রীদের এখতিয়ার দিয়েছিলেন”- বাক্যের উল্লেখ আছে। কিন্তু এ সূত্রে ‘পানি সরবরাহের 
কথা’ উল্লেখ নেই ৷" 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩০১ 


Se Node 


0:* FINE OPE Aly Ge 


Bo Fan ন ec had --e5 . 


HEE EES SER FP Ms All 


পল লপ পল 


LoL FUP GE SLE Ld 
AL es - 5 Fo “ al el UP 3b A ৮ 


2-02 2.5 o-# 0 s2- 0o-f ez 


EB 435 dl ie se or I 2 ত > 24 ০. 


Ed EA PAE 


cho LE 0-H PE castes 


Hed PAILS asl Yo 


৩৮২০ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । যখন খাইবার এলাকা বিজিত হল, 
ইহুদীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন জানাল, তিনি যেন 
তাদের এই শর্তে কৃষিকাজ চালিয়ে-যেতে দেন যে, তারা তাদের শ্রম ব্যয় করবে এবং 
উৎপাদিত ফল ও ফসলের অর্ধেক ভাগ পাবে । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ঃ আমরা যতদিন চাই তোমাদের এখানে থাকতে দেব... হাদীসের অবশিষ্ট 
অংশ উবায়দুল্লাহ থেকে ইবনে. নুমাইর কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ । তবে এই সূত্রে 
আরো বর্ণিত হয়েছে যে, খাইবারের অর্ধেক জমির ফল সমান দুই ভাগে বিভক্ত হত এবং 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে এক পঞ্চমাংশ গ্রহণ করতেন। 
‘টীকা £ খাইবার এলাকার জমি ছিল সরকারী সম্পত্তি । অতএব এখানকার জমির উৎপন্ন ফসলের অর্ধাং 
মালিক ছিল ইসলামী রাষ্ট্র । ররর এই অংশ খেকে রূদ্হ স্ন আলাইহি ওয়ামা্লাম তীর সংনারিব 
ব্যয় নির্বাহ করার জন্য এক-পঞ্চমাংশ (খুমুস) খহণ করতেন: 
ech eos oc ec EE of 2s 
CAPE Foray Fs SHE ols, 
bie B20 se Sia i 0 প্র 
ld Ph dd dds 
4 Li, df + duns, Ab 
৩৮২১ । আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি 
ওয়াসাল্লাম খাইবারের ইহুদীদের খাইবারের খেজুর বাগান ও সেখানকার ভূমি এই শর্তে 
চাষাবাদ করতে দিয়েছিলেন যে, তারা তাতে শ্রম ও পুঁজি (বীজ, কৃষি-যন্ত্রপাতি ইত্যাদি) 
বিনিয়োগ করবে এবং উলট তারের অত হয়ছে যায়া 
ওয়াসাল্লামকে দেবে। 


http://IslamiBoi.wordpress.com 


৩০২ সহীহ মুসলিম 


EA EE 

dlr pan or Fl pil or af es 
MeL in So Er iG Nae GE EB) 
BL SL FS FI Rl 
ESS AES CAD IEFELIL EH L 


£5-- ve Le or ce cer efe নক 


ENS HOSS TEE TSE Eth SUE 


পল লন 


ঠ Ls his ARE EN ETE 


BAS er. 


৮ 0d LF BEL SB pl 5) sb. 


৩৮২২। ইবনে উমার (রা) থেকে বর্ণিত । উমার ইবনুল খাত্তাব (রা) ইহুদী ও খৃষ্টানদের 
হিজায ভূমি থেকে বহিষ্কার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 
খাইবার জয় করেন, ইহুদীদের সেখান থেকে উচ্ছেদ করার ইচ্ছা করেন। আর যখন 
তিনি এই এলাকা জয় করেন, তখন মহা পরাক্রমশালী আল্লাহ, তার রাসূল (সা) এবং 
মুসলমানগণ হন এর মালিক। তাই তিনি ইহুদীদের সেখান থেকে বিতাড়িত করার 
সংকল্প করেন। ইহুদীরা তার কাছে আবেদন জানাল, তিনি যেন তাদের সেখানে এই 
শর্তে থাকতে দেন যে; তারা সেখানে কৃষিকাজে তাদের শ্রম ব্যয় করবে এবং উৎপাদিত 
ফলের অর্ধেক তারা পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন ঃ 
আমরা এই শর্তে যতদিন চাইব তোমাদের এখানে থাকতে দেব। সুতরাং তারা সেখানে 
থেকে গেল । অবশেষে উমার (রা) তীর খিলাফতকালে তাদেরকে ‘তাইমা' ও ‘আরীহায়’ 
বহিষ্কার করেন। 


টীকা ৪ ‘তাইমা’ ও ‘আরীহা’ REE TE HE CU HE EN EET TOR 
অবস্থিত । এ হাদীস থেকে প্রমাণ হয় যে, আরব উপদ্থীপ থেকে ইহুদী এবং খৃষ্টানদের বহিষ্কার করা সম্পর্কে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ রয়েছে তার অর্থ হচ্ছে সমগ্র আরব উপস্থীপ থেকে 
বহিষ্কার করা নয়, বরং এর কোন কোন এলাকা, বিশেষ করে হিজায এলাকা থেকে বহিষ্কার করা । আর. 
ইহুদীদের খাইবার থেকে উচ্ছেদ্র করার কারণ ছিল এই যে, তারা বহিঃশক্রুর বিশেষ করে খৃষ্টান শক্তির 
যোগসাজশে ইসলামী রাষ্ট্র ও মুসলমানদের বিরুদ্ধে নিত্য নতুন ষড়যন্ত্র আঁটতো। বলতে গেলে যেসব 
কারণে তাদের মদীনা থেকে উচ্ছেদ করা হয়, প্রায় একই কারণে তাদের খাইবার থেকেও উচ্ছেদ করা হয় । 
আর মদীনার সেই বহিষ্কৃত ইহুদীরাই এখানে এসে বসতি স্থাপন করেছিল । তাই তাদের পূর্বেকার দুরভিসন্ধি 
le las Bla 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩০৩ 


অনুচ্ছেদ £ ১ 

_ বৃক্ষ রোপণ ও ফসল 'ফলানোর ফযীলত । 
HI TK Ee bs pe alllss t it EEC LB 
3 CEL ~ FC HHL i 0 wt Jon 4s “lis 


Pe. ce dor Jot deg or LAA 5 ae =" 4 2,2 


35, oN 5 ah = HOES IL NGI ENL 


err bar er 


HEIN 
৩৮২৩ । জাবির (রা) থেকে বর্ণিত। তিনি. বলেন, রাসূলুল্লাহ সাল্মান্সাছ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে কোন মুসলমান (ফলবান) গাছ লাগায় আর তা থেকে যা কিছু 
খাওয়া হবে তা তার জন্য সদকা, তা থেকে যা কিছু চুরি হবে তাও তার জন্য সদকা । 
চতুষ্পদ হিংস্র জানোয়ার যা খাবে তাও তার জন্য সদকা, পাখী যা খাবে তাও তার জন্য 
সাদকা এবং যে কেউ তা থেকে কিছু নেবে সেটাও তার জন্য সদকা (অর্থাৎ সে 
দান-খয়রাতের সওয়াব পাবে ।) 


j 22 লন্ত ০ > 29 2-003 


Cf GS CUES LEG 


228 ooo re - 2 ets :c-7-05 
fF Sh ERE 9. FAN FP Ll 
32 ন্গ্্চ cra ec Bor err তলে বলল 


PAN bobrhsd 4b SUI ARLE 


ee 


le FILE Hy PERS Jj JE 
LIEN Ny , sy 


৩৮২৪ । জাবির (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মে মুবাশশির 
নানী এক আনসারী মহিলার খেজুর বাগানে প্রবেশ করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন ঃ এ বাগানটি কে লাগিয়েছে, কোন মুসলমান না কি কোন কাফের? 
সে বলল, বরং মুসলমান লাগিয়েছে। তিনি বললেন £ কোন মুসলমান যখন কোন 
(ফলবান) গাছ লাগায় কিংবা কোন ক্ষেত চাষাবাদ করে, আর তা থেকে কোন মানুষ 
অথবা কোন চতুষ্পদ জত্তু অথবা অন্য কিছুই খায় তা ত্রার জন্যে দান হিসাবে গণ্য হবে। 


http://IslamiBoi.wordpress.com 


৩০৪ সহীহ মুসলিম 


- Heoh7.} 


PE OT os 


dt 24 I-08 


We 5 i sl i eG CN a ত 


৩৮২৫ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি £ যে কোন মুসলমান গাছ লাগায় কিংবা চাষাবাদ করে 
- ফসল ফলায়, আর তা থেকে কোন জানোয়ার অথবা কোন পাখী অথবা অন্য কোন কিছু 
(প্রাণী) খায়, এর বিনিময়ে তার জন্য প্রতিদান রয়েছে। 


bl dol Lo 


পা পলা 


PLCS 1 - 2s 9 -705 Ne Ash 2c coli wach fo der rrr 


ww লো sss Sls ls DB jaw Ble Cs, Ua 
EEE) NE EIAET IFC PO 
cht ce 


yl Le ill A s Jb i Fs is id i f= Io rs 


-- 4 


dled CINE IYI 


৩৮২৬ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মে 
মা‘বাদের দেয়াল ঘেরা বাগানে প্রবেশ করলেন। তিনি বললেন £$ হে উম্মু মা“বাদ এ 
বাগানটি কে লাগিয়েছে, কোন মুসলমান না কোন কাফের? তিনি যললেন, মুসলমান । 
তিনি বললেন ঃ যখন কোন মুসলমান (ফলবান) গাছ লাগায় আর তা থেকে কোন মানুষ, 
কিংবা চতুষ্পদ জন্তু অথবা কোন পাখী খায়, তাঁ তায জন্য -কিয়ায়তের দিন সদকা 
হিসাবে গণ্য হবে । 


পূজন $ he ed 


EE ‘22১ 


2 = পল ত [” ঢু" - te Fe Ep 


202 Lod ce Aer cons 


i Ua Es UE, i 2% GL SFE 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩০৫ 
sec: oc LLANE er 
HG SS ge PIE 3 ls REAL 


5 2% yg 
fe " ED EY as Ki se Jy il %) sr 3 5 


ec Tt. . 


Os J wy ৬ i Jl oe An) ১১ i ~১ i 


al PAS Hb KISS EYL- EAS 


z ললপ জনপ 


> 2229 23) Ee ee ef “te 


৩৮২৭ ৷ জাবির (রা) এবংউন্ম যুবাশশির থেকে এই সনদে পূর্বে উল্লিখিত হাদীসের 


অনুরূপ বর্ণিত হয়েছে। এখানে কোন রাবী কোন্‌ কোন্‌ সূত্রে হাদীসটি পেয়েছেন তারই 
বৰ্ণনা দেয়া হয়েছে। | l 


বৰ্ 2০0 -e- 


0 SR lo 


ce car ef 20g, ¢€ 0 ech He 202 - He Pech 
I A 4 U6. 2 Mc se afi 0 FB y 


ec Hos 


পলো পলা তলত কল তপতে gs 


NEA Ee Jb I6 ui ‘2 865 le) 
2- - ef 4 0 ee 22 ০ 2-*- eff 


er il be i. ce) 14) Ly i wl 


ৰ পপ 


Eig 
৩৮২৮ ৷ আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সান্লাল্াহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেন $ যে কোন মুসলমান (ফলবান) গাছ লাগায় কিংবা ফসল ফলায়, আর 
তা থেকে পাখী কিংবা মানুষ অথবা চতুল্পদ জন্তু খায় তা তার জন্য সদকা 
(দান-খয়রাত) হিসাবে গণ্য হয়৷ 

a 22" SEU ME ze 28 GE e-} Je Fe 

A tS ELEN agai icctse: 
328 = “এ ecco ec 4 EA 


Jie rf uu ATR ul TE Ne A 


পা Set hen 


পল 


http://IslamiBoi.wordpress.com 


৩০৬ সহীহ মুসলিম 


৩৮২৯ । আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
উম্মু মুবাশশির নামক এক আনসারী মহিলার বাগানে প্রবেশ করলেন । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ এ বাগান কে লাগিয়েছে, কোন মুসলমান না 
' কোন কাফের? লোকেরা বলল, মুসলমান.. ba Lh Dh A Ll 
অনুরূপ । 


অনুচ্ছেদ £ ২ 
গতিক দুর্যোগে যা নট হয় তার মুল্য দেযা। 


- 2.0 ec 2 cori 
eres a + HU Er. si ~~ HE A lo 
cid ad Ld LAIST 
পঅত্ত be 9.2 


EY us ah dar doi E su 
HES SS Io a GEO 


MECN SE CEE AEE CECE HEE ETT 
ওয়াসাল্লাম বলেছেন £ “যদি তুমি তোমার কোন ভাইয়ের নিকট ফল বিক্রি কর”. । আবু 
যুবাইর থেকে অপর বর্ণনায় আছে- তিনি জাবির ইবনে. আবদুল্লাহকে (রা) বলতে 
শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ যদি তুমি তোমার 
ভাইয়ের নিকট ফল বিক্রি কর এবং তা প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে যায় তাহলে তার 
নিকুট থেকে কিছু আদায় করা তোমার জন্য হালাল হবে না। তুমি কেন অন্যায়ভাবে 
তোমার ভাইয়ের সম্পদ নিতে যাবে। 


টীকা £ ফল পরিপক্্‌ হওয়ার কাছাকাছি সময়ে বিক্রি করলে ক্ষতির ভার ক্রেতাকেই বহন করতে হবে। 
ইমাম আবু হানিফা ও আরো কতিপয় বিশেষজ্ঞের এই মত । কিন্তু অপর একদল বিশেষজ্ঞের মতে ক্ষতি 
বিক্রেতাকে বহন করতে হবে। তবে সব বিশেষজ্ঞের মতেই প্রাকৃতিক দুর্যোগে যে পরিমাণ ফল ক্ষতিগ্রস্ত 
CRRA RT | | 


৩৮৩১ । আৰু আনিম ইবনে ভুরাইজ থেকে উক্ত সিলসিলা উপরের হাদীসের অনুরূপ 
বৰ্ণনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩০৭ 


echo cr -- 2208, 7 85 Je Lor 


ELSIE Ae SY Bol ng [0 


zal Ae. er rr or Bor 


NOT SFI Ag For Leds 


d= iad C~ | ন ALS LS I a5 


৩৮%৩২ ৷ আনাস (রা) থেকে বর্ণিত ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রং না আসা 
পর্যন্ত খেজুর বিক্রি করতে নিষেধ করেছেন। পরে আমরা আনাসকে (রা) জিজ্ঞেস 
করলাম, রং আসা বলতে কি বুঝায়? তিনি বললেন, লাল বা হলুদ বর্ণ ধারণ করা । তুমি 
কি দেখছ না । আল্লাহ যদি (কোন প্রাকৃতিক দুর্যোগ দ্বারা) ফল থেকে বঞ্চিত করেন, 
তাহলে তুমি কিসের বিনিময়ে তোমার ভাইয়ের মাল (অর্থ) নিজের জন্য বৈধ করবে? 
টীকা £ এ হাদীসে বলাইংয়েছে বিক্রেতা ফলের আকারে যা পাচ্ছে তা আল্লাহর অনুগ্রহ ছাড়া অর কিছুই নয়৷ 
তিনি যদি ফলের পরিরর্দিতে বাধা দেন অথবা প্রাকৃতিক দুর্যোগে তা নিশ্চিহ্ন করে লোউহিলে পথি বুক 
এমন কোন শক্তি নেই, যে তাকে এই নিআমত ফিরিয়ে দিতে পারে। এই কথা বিবেচনা করে 
লোকসানে বিক্রেতার অংশীদার হওয়া উচিৎ । কারণ প্রাকৃতিক দুর্যোগের ওপর তাদের কারোই হাত নেই। 
এ ব্যাপারে শিক্ষা গহণের জন্য সূরা ‘নূন ওয়াল কালাম'-এর ১৭-৩৩ আয়াত অর্থ ও ব্যাখ্যাসহ পাঠ করুন। 


b Mls HES ally fo 
BELA FULL AAS 
Ee he FIA EFAS EH 5H G5 
BS CTE HO থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম ফলের রং আসা পর্যন্ত তা বিক্রি করতে নিষেধ করেছেন। লোকেরা"জিজ্ঞেস 
করল, রং আসা বলতে কি বুঝায়? তিনি বলেন, লাল বর্ণ হওয়া । পরে তিনি বললেন, 
‘ যদি আল্লাহ (প্ৰাকৃতিক দুৰ্যোগ দ্বারা) পরিবর্ধন প্রতিরোধ করে দেন তাহ্‌লে কিসের 
বিনিময়ে তুমি তোমার ভাইয়ের অর্থ নিজের জন্য হালাল করবে? 
4 IAL LLG ALCL ELE oe 


zc 2 


Sl Feil EE HE 


৩৮৩৪ ভালমত কে নানিতণলৰীলাৱাৱ ছি: অৱ হিযিলাসাযাদ বের কা 
তার ভাইয়ের অর্থ নিজের জন্য বৈধ করবে? 


http://IslamiBoi.wordpress.com 


৩০৮ সহীহ মুসলিম 


fi Ala i 


Wl e+ 20 2 cod ocd গত 


Le ad E16 i Ll, Se L ek, 0 Y i 


cB oo ore oe czech oc fs ech ocr 

ALES 5 ASEAN Ld 
20s Vos 20 

|) EY . 


৩৮৩৫ । জাবির (রা) HEE TE CEES HS SEC 
দুর্যোগে যে পরিমাণ ফলন ক্ষতি হয়েছে তার মূল্য বাদ দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 


অনুচ্ছেদ £৩ 
প্রাপ্য ঝণের অংশবিশেষ ছেড়ে দেয়া বাঞ্ছনীয় । 

ec oct oc Jed cs tat -2# 
Jd ts AE FAO Brot 5 (4 


el; - SEH LHI ss Hs 


elec o-c ecr AA rors her 


EBL Sade re all Hdd a ( 


Pr CREE AO 0 ee 
By 


৩৮৩৬ ৷ আৰু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফল খরিদ করে লোকসানের সম্মুখীন হয়। এতে তার 
খণের পরিমাণ বেড়ে যায় । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের বললেন 
£ তোমরা তাকে সদকা দান কর। লোকেরা তাকে দানখয়রাত করল । কিন্তু তা ঝণ 
পরিশোধের জন্য যথেষ্ট ছিল না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
খণদাতাদের বললেন ঃ যে পরিমাণ তোমরা পাচ্ছ তাই গ্রহণ কর, HEEL Ly 
আর কিছু পাবে না। - 

টীকা ঃ এই হাদীসের ভিত্তিতে ইমাম আবু হানিফা এবং আরো কতিপয় বিশেষজ্ঞ দাবী করে বলেছেন যে, . 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩০৯ 


ক্রেতা লোকসানের সম্মুখীন হলে, ক্ষতির সমপরিমাণ দাবী পরিত্যাগ করা বিক্রেতার জন্য বাধ্যতামুলক নয় । 
যদি তাই হত, তাহলে রাসূলুল্লাহ সে বিক্রেতাকে ক্ষতির সম পরিমাণ অর্থের দাবী ছেড়ে দেয়ার নির্দেশ 
দিতেন। এটা করার পরিবর্তে বরং তিনি মুসলমানদের আহ্বান জানালেন ক্রেতাকে খণ পরিশোধ সাহায্য 
করার জন্য । যখন দেখা গেল দানের অর্থেও পুরা ঝণ পরিশোধে হচ্ছে না, তখন তিনি বিক্রেতাকে অবশিষ্ট 
খণ মাফ করে দিয়ে ক্রেতার সাথে নরম ব্যবহার করার নির্দেশ দিলেন। $ 


he coc ef ceofe e- 2s 


DIF IBA LAL CAPSS Ge 
KoL on bs Rss, 


৩৮৩৭ । আমর ইবযুল হারিস বুকাইর ইবমুল আশাজ্জ থেকে উত্ত সিলসিলায় উপরের 
হয জের রণ দা করে: 


--0-2 0- 4 
Ee eS EF lL 


Ao cece 


EE) LATE SG AI Go 


Ls a Ul bf 5 5,2 es eal J al a SJ i 
al 4 a Jy dl da ও EY f ! চে St Aa 3), 


lt TL J 4 i nl J Le S i 


"1 PAE T 22 


Each and She 


৩৮৩৮ ! আমরাহ বিনতে আবদুর রাহমান বলেন, আমি আয়েশাকে (রা) বলতে শুনেছি, 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারপ্রান্তে দুই বিবদমান ব্যক্তির উঁচু স্বর শুনতে 
পেলেন। তাদের একজন অপরজনকে খণের কিছু অংশ ছেড়ে দিতে বলছে এবং তার 
সহানুভূতি কামনা করছে। প্রতিউত্তরে অপরজন বলছে, আল্লাহর শপথ; আমি তা করব 
না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট বেরিয়ে আসলেন এবং 
বললেন £ সে লোকটি কোথায় যে আল্লাহর শপথ করে বলছে যে, সে ভাল কাজ করবে 
না? সে বলল, il NUE LAV HLL 


22 2 Eat Hd - -০/*$ _০- Hehe 


2 সস 2 ) Hs Ll b> ss 


http://IslamiBoi.wordpress.com 


ওই০ সহীহ মুসলিম 


ec Accel ec ho a2 or 
NG AEY als la HE ক : ris 


পপ ০০ লে ad পল ad 


GF raat cc e0- cer 


Er es IL FIRE 
Pd BE 


» Log ei Mog 


Ue ATE HS Lhe FN 


Ee I dw MS 25h ES OE 


পপ লাল 


“ai ED Jo FO 5984 dl 


৩৮৩৯। আবদুল্লাহ ইবনে কা‘ব ইবনে মালিক (রা) তীর পিতার সূত্রে বর্ণুনা করেন, 
কা’ব ইবনে মালিক (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্পামের জীবদ্দশায় 
মসজিদের মধ্যে ইবনে আবু হাদরাদের নিকট তার প্রাপ্য ঝণ পরিশোধের তাগাদা দেন। 
এক পর্যায়ে তাদের উভয়ের গলা চরমে ওঠে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাদের কণ্ঠস্বর শুনতে পান ৷ এ সময় তিনি নিজের ঘরেই ছিলেন। তিনি উঠে 
তাদের দিকে আসলেন এবং হুজরার (দরজার) পরদা তুলে কা'বকে ডেকে বললেন ঃ হে 
কা'ব তিনি সাড়া দিয়ে বললেন, হে আল্লাহর রসূল! আমি উপস্থিত | তিনি হাতের 
ইশারায় তাকে বললেন £ তোমার খচণের অর্ধেকটা ছেড়ে দাও'। কা'ব (রা) বললেন, হে 
আল্লাহর রসূল ! আমি তাই করলাম । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ইবনে 
আবু হাদরাদকে) বললেন £ ওঠো, এবার তার খচণ পরিশোধ করে দাও। 
টীকা £ ঝণের ব্যাপারে ইসলামের সাধারণ নীতিমালা হচ্ছে এই যে, সচ্ছল ব্যক্তি নিঃস্বার্থভাবে ঝণ (করষে 
হাসানা) দান করবে। ঝণ গ্রহীতার আপ্রাণ চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি তা ফিরিয়ে দেয়া যায়। ঝণদাতাকে 
নির্দেশ দেয়া হয়েছে, সে যেন তা আদায়ের ব্যাপারে কড়াকড়ি না করে। খাতক যদি অসুবিধা কাটিয়ে না 
উঠতে পারে তাহলে তাকে আরো.সময় দেবে, প্রয়োজনবোধে ঝণের অংশবিশেষ অথবা গোটা ঝণ মাফ 
করে দেবে। কিন্তু দাতা যদি তা ছেড়ে দেয়ার মত অবস্থায় না থাকে এবং গ্রহীতাও যদি সহায়-সম্বলহীন হয়ে 
পড়ে তাহলে মুসলিম সমাজ ও সরকারকে এই ঝণ পরিশোধের দায়িত্ব নিতে হবে। নিঃস্বার্থভাবে ঝণ 
দানের ফযীলাত ও এর কল্যাণকারিতা সম্পর্কে কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতগুলো অর্থ ও ব্যাখাসহ পাঠ 
করুন ঃ সূরা বাকারা-২৪৫ আয়াত এবং ২৬১-২৮৩ আয়াত; সূরা মায়িদা ১২ আয়াত; সূরা হাদীদ ১১ 
আয়াত এবং ১৮ নম্বর আয়াত; সূরা তাগাবূন ১৭ আয়াত এবং সূরা মুয্যাম্মিল ২০ আয়াত । 
=, ৫ 20 Sf 
ily lool Ailes 


2A Lcceb 3 252 008 


sri ADL HSAs DR IE 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩১১ 


zai a4 wan BEE Dee 


5222" Ul, ul > > Jie So Jl ui J} hE “\ নটি 


পালন 


oc 8c 2 es ‘Nec ec ec A Ss SS or -2- ec- feo} 


AIALEPLI INE FEIT BAL LL 
LPR 


og ১ ৬ i HLL PIIHHAS FF AN 


পল Ed Pd Ed 


das sL, ALAA THLE EES 


FA পৱাল লা 


ul; de Us 1 ENT 4 ol FES 


পল 


৩৮৪০ । আবদুন্ধাহ ইবনে কা'ব ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। কা'ব ইবনে মালেক 
' (রা) তাকে অবহিত করেছেন যে, তিনি ইবনে আবু হাদরাদের কাছে তার প্রাপ্য ঝণের 
তাগাদা দিলেন... হাদীসের অবশিষ্ট অংশ ইবনে ওয়াহাব বর্ণিত হাদীসের অনুরূপ । 
ইমাম মুসলিম অপর এক সূত্র পরম্পরায় এ হাদীসটি বর্ণনা করেছেন। তাতে আছে- 
আবদুল্লাহ ইবনে আবু হাদরাদের নিকট তার কিছু মাল (কর্জ) পাওনা দিল তিনি তার 
সাথে সাক্ষাত করলেন এবং খণণ পরিশোধের জন্য চাপ দিলেন। কঁথা -কাটাকাটির এক 
পর্যায়ে তাদের কণ্ঠস্বর চরমে উঠলো । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের 
নিকট দিয়ে যাচ্ছিলেন । তিনি ডাকলেন 'ঃ “হে কা'ব!” তিনি হাত দিয়ে (কা‘বকে ) 
ইশারা করলেন- যেন তিনি বলছেন ঃ ENE 
অর্ধেক নিয়ে নিলেন এবং বাকী অর্ধেক ছেড়ে দিলেন। 


অনুচ্ছেদ 8 8 
যে ব্যক্তি তার দেউলিয়া ক্রেতার নিকট নিজের বিক্রিত মাল অক্ষত অবস্থায় 
পায়, সে তা ফিরিয়ে নেয়ার অধিকারী । 


20 LEA te, sloth isc 22 os ox bed 


লে এ ৰ উল এ my bs WS pel BoC Ht S77 


sf Po. ce c-# 55 SE: e Zh eo” #5 -০০র্চ 
sll Je ALES Ber Lf LRG Li 
L882 


ai dys I Sf all sll as ACRE 2 2h as 


পর্ভতল নন লজ Ht. LAA 


EEE SoG ds oe Ale Bl je 


$2, wah oc ESE oc 
rns A 5% Jo dh, bl 3 jo is on 


পলাল পল 


http://IslamiBoi.wordpress.com 


5১২ সহীহ মুসলিম 


৩৮৪১ ৷ আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; 

(অপর বর্ণনায় আছে) আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ঃ 

যখন কোন ব্যক্তি তার (বিক্রিত) মাল কোন ব্যক্তির (ক্রেতার) কাছে অক্ষত অবস্থায় 
পায় এবং সে (ক্রেতা) দেউলিয়া হয়ে গেছে, তখন সে (বিক্রেতা) ব্যক্তিই অন্যের 

তুলনায় এর অধিক হকদার। Ys 

টীকা £ কোন ব্যক্তি ধারে পণ্যদ্রব্য ক্রয় করার পর এবং এর মূল্য পরিশোধ করার পূর্বে দেউলিয়া হয়ে গেল 
অথবা মারা গেল । কিন্তু পণযদ্রব্য তার কাছে অক্ষত অবস্থায় পাওয়া গেল। উপরস্তু তার কাছে মোট যে 
সম্পদ পাওয়া যাচ্ছে তা তার খ্চশ পরিশোধের জন্য যথেষ্ট নয়। এ অবস্থায় ইমাম শাফেঈ ও একদল 
বিশেষজ্ঞের মত হচ্ছে, বিক্রেতা ইচ্ছা করলে তার পণ্যের সম্পূর্ণটা ফেরত নিতে পারে অথবা অন্যান্য 
পাওনাদারের লোকসানের সাথে শরীকও হতে পারে। ইমাম আবু হানীফার, মতে, বিক্রেতা এবং অন্যান্য 


পাওনাদারের নিজ নিজ পাওনার হার অনুযায়ী এই মাল তাদের মধ্যে বষ্টিত হবে, বিক্রেতা তা নিতে পারবে 
না। ইমাম মালিকের মতে, দেউলিয়াত্বের ক্ষেত্রে বিক্রেতা তার মাল ফেরত নিতে পারবে, আর মৃত্যু 


হওয়ার ক্ষেত্রে তার মত ইমাম আবু হানিফার মতের অনুরূপ । 


পঞ্ন 


টি 522 

- eh Js} g.2, Ades e242 cock eh 
SF C00 in UE Ce oo 
? 1 Ex YE 0 ts pl Bs Cl 
202 PE PSS EF TEI SF Be 2 PES: ec -ce2 
uf Ue, ce a Gi Ble Pals Cons 0 
c2e- ৪8x PRAM - #0 2 ers °- 2 
en SF Fb whos eva sh be Bs As 


2° EE 8 


৩৮৪২ । ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে উক্ত সিল্লসিলায় যুহাইরের হাদীসের অনুরূপ 
বর্ণিত হয়েছে। কিন্তু ইবনে রূমহের বর্ণনায় আছে, “যে কোন ব্যক্তি দেউলিয়া ঘোষিত 
হয়েছে” hes 2 coh 22 LEAS 


[ EEA) 


Jb 2 < inn de ure Bi Flu bo 


eo- e 5.2 ce নত CO 280 
hes A ES > su ru bd 


Ld ° “99 ০- 2, of 


Te fact xls Js He dhl = ul 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩১৩ 


পল পা 


See 2 cco he 


<“ ~ “4 i 


ET EE EE SN TEE SOE EES TREO 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি সম্বন্ধে বলেছেন £ “যে দেউলিয়া হয়ে গেছে- 
যখন তার কাছে বিক্রিত মাল পাওয়া যায় এবং সে তা কারো নিকটে হস্তান্তর করেনি, 
FELL Ue 


LAY cal or » he ER “জল +2 4.3 Ge et 20 28.4. 


‘N28 3 পীন পলাল জন 


Tee DR EE 


a G20 nck Pn I BURL 


৩৮৪৪ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ 
যখন কোন ব্যক্তি দেউলিয়া হয়ে যায় এবং বিক্রেতা তার বিক্রিত মাল অক্ষত অবস্থায় 
তার কাছে পায়, NCU) OT RE 
2-2 i-- e- hkos 

I Ss ৯ Ek ) ss Bx a A) Gx 


-2 cot ef sz 2 
FX tN Se 5 0 We fl ক [i SEE Ua i CIs 


পল 


cette 280, 


hl ER zl Ee Ju, 
৩৮৪৫ ৷ ইসমাঈল ও যুহাইর উভয়ে কাতাদা থেকে উক্ত সিলসিলায় উপরের হাদীসের 
অনুরূপ বর্ণনা করেছেন । তাদের উভয়ের বর্ণনায় আছে, ন্যায় পাজল: 
সে ব্যক্তিই এই মালের অধিক হকদার ৷” 
A 0 < SoS 
2 eg 


2-286 002 20 EEE OR Hs 


EEE SL 


পা ~~ 


BOE 


http://IslamiBoi.wordpress.com 


৩১৪ সহীহ মুসলিম 


$4 sz or Bos 


LEAL ie GF BURL, 0 


CUE CE EEE EO HERES CO OMEETIE OUTE 2 °° EEE 
বলেছেন £ যদি কোন ব্যক্তি দেউলিয়া হয়ে যান এবং কোন ব্যক্তি (বিক্রেতা) হুবহু তার 

পণ্যদ্বব্য তার কাছে পেয়ে যায়, তাহলে এই ব্যক্তিই (বিজেতা) খু মালের অধিক 
হকদার । 


অনুচ্ছেদ £ ৫ 
দারিদ্রে পতিত খণ গ্রহীতাকে অবকাশ দেয়া এবং সচ্ছল ও গরীব উভয়ের 
ক্ষেত্রে খণের তাগাদায় সহানুভূতি প্রদর্শন করার ফযীলাত ৷ 


e3e ec 44 Aecwredco dh te cH} ee V০ ‘e- 29 hn 


Ars Pri ELI EL Snails G2 Lt 


) পল Led Ed 


- cvc8- 23 


J) 2 CHE df Le Sd ior ALE 


Ac red CE 


shh ob SSIS VEY EAS IAL 


ন তত 


28. +e af of ve #2 


eli iE 4 I Sh rh us ps | 5 253 El ks J J Cb 


৩৮৪৭ । রিবয়ী ইবনে হিরাশ থেকে বর্ণিত । হুযাইফা (রা) তাদের কাছে বর্ণনা করেছেন 
যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ ফেরেশতাগণ তোমাদের পূর্ব 
যুগের জনৈক ব্যক্তির রহ কবজ.করল । তারা তাকে জিজ্ঞেস করল, ভালো কোন কাজ ' 
তুমি করেছ কি? সে উত্তর দিল, না । তারা বলল, মনে করতে চেষ্টা কর। এবার সে 
বলল, আমি লোকদের ঝ্চণ দিতাম । আমি আমার কর্মচারীদের (বা গোলামদের) 
সংকটাপন্ন ব্যক্তিদের অবকাশ দিতে এবং সচ্ছল ব্যক্তিদের সাথে উদারতা প্রদর্শনের 
নির্দেশ দিতাম । নবী (সা) বলেন ঃ$ মহান পরাক্রমশালী আল্লাহ বললেন ৪ “হে. 
ফেরেশতাগণ!" তোমরাও তার সাথে উদার ব্যবহার কর।” 
2 2 HN - af Bb 
Air oe Wm Lil, ’ et) Lon ds Arde 2; 


2 2ec He Lech wove . fe eh ec - Je 


J S842 9 শল ত WA x 09 FF tn Blogs Fil 
eh ee 


SETS TDS AAPG AIT GEE 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩১৫ 
Bed 
5 a a se SE ah MS 
Fe FH Oar or 


Ee -.« «Je fe Es ls a UL ye 1 < 


৩৮৪৮ । রিবয়ী ইবনে হিরাশ থেকে বর্ণিত । তিনি বলেন £$ হুযাইফা (রা) ও আবু 
মাসউদ (রা) একত্রিত হলেন হুযাইফ্ (রা) বললেন, (অতীত উম্মাতের) এক ব্যক্তি 
মহান আল্লাহর সাথে মিলিত হল (মারা গেল) । আল্লাহ্‌ তাকে জিজ্ঞেস করলেন 'ঃ তুমি 
পৃথিবীতে কি কি ভাল কাজ করেছ? সে বলল, আমি ভাল কোন কাজ করিনি। তবে 
আমি সম্পদশালী লোক ছিলাম । আমি লোকদের (দেয়া ঝণ ফেরতের) দাবী করতাম । 
সচ্ছল ব্যক্তিরা যা দিত তাই নিতাম এবং অসচ্ছল লোকদের খঝণ মাফ করে দিতাম । | 
আল্লাহ (ফেরেশতাদের) বললেন ৪ “তোমরা আমার বান্দার (ক্রুটি-বিচ্যুতি) উপেক্ষা 
কর ।” (হুযাইফার বর্ণনা শুনে) আবু মাসউদ (রা) বললেন, আমিও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে অনুরূপ বলতে শুনেছি। 
SPSS FOES hr FE Hi GF Ls 


Pd Ed লল 


BEE AS oz e 


৯ cl is Al Le! ssbb srs 


পল লন 2-e- -e2 


Al cl Ll JIBS FOG, LF CI 


228 i$ ec $6. - 202 8 Ges 


al on ih SCR CON 


Lor err Ms 


ts 4 dds 


৩৮৪৯ ৷ হুযাইফা (রা) থৈকে বর্ণিত । নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ৪ এক 
ব্যক্তি মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করল । তাকে জিজ্ঞেস করা হল ঃ তুমি কি কাজ 
করতে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হয় সে নিজেই স্মরণ করেছে অথবা 
তাকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। অতঃপর সে বলল, আমি মানুষের সাথে কেনা-বেচা 
করতাম। তাতে আমি অসমর্থদের অবকাশ দিতাম এবং মুদ্রা গহণ বা নগদ মূল্য দাবী 
করার ব্যাপারে কঠোরতা করতাম না । ফলে তাকে মাফ করে দেয়া, হল । আবু মাসউদ 
(রা) বললেন, AOE TUT AT CUT 
শুনেছি। 


: http://IslamiBoi.wordpress.com 
৩১৬ সহীহ মুসলিম Hl f 


so 30 oc e- 2.06 e 


UL) i SI cr sn 2 =) AL Go A 22 


e- Mac FR 7 oc 
br s Bl |: Ad RF J pr Ts: ut kh Pr) ঠি ty ii lo uF lz 


পল EA) 


লা লালা লা পালা 


Cf A VE sf Toh I ‘s a ee J, 


. ES PE 


bist u, ‘2 BIRLA Ff ra BANAT) EAE 


-0f 82 SAP 20 2-02 EA ec ac 


ঠঁ le ee cals Ea ls sl cu iis Ja cus cp 


B24 1 Fd 
৩৮৫০ ৷ হুযাইফা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ তায়া‘লার বান্দাহদের মধ্য 
থেকে কোন এক বান্দাহকে তার নিকট উপস্থিত করা হল, যাকে তিনি ধন-সম্পদ দান 
করেছিলেন আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে তুমি কি কাজ করেছ? হুযাইফা 
বলেন, অথচ লোকেরা আল্লাহর নিকট থেকে- কোন রুথাই গোপন করতে পারেন না। 
উত্তরে সে বলল, হে আমার প্রভু! আপনি আমাকে আপনার ধনভাণ্তার গেকে দান: 
করেছিলেন, আমি লোকদের সাথে কেনা-বেচা করতাম । আর আমার দেনাদারদের সাথে 
উদার ব্যবহার করাই ছিল আমার অভ্যাস । আমি সচ্ছল ব্যক্তির সাথে উদার ব্যবহার 
করতাম এবং গরীব অসচ্ছল ব্যক্তিকে মাফ করে দিতাম । মহান পরাক্রমশালী আল্লাহ 
বললেন £ “ক্ষমা করার ব্যাপারে তোমার চাইতে আমিই অধিক হকদার । (হে 
ফেরেশতাগণ) আমার এ বান্দাহকে তোমরা মাফ করে দাও” উকবা ইবনে আমের 
আল্‌ জুহানী ও আবু মাসউদ আল্‌ আন্সারী (রা) বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের মুখে এরূপই শুনেছি । 
36 ce § fe eo -ez Fe cor 


TUNEL 2 ৮ 


ce Se Near 


oN SS) J, ES J 2 bilo, le > 


Ld lls II ~~ + lie si e ANIL 


Lue SHY SDT BESS i 


HL ES Ge His ccc er Le Mocs ee FL 


8 Jz AI ls sol ul dA USGS Ln 0 


2 2. “এর LONE 


lB) dM 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩১৭ 


৩৮৫১ । আবু মাসউদ (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ তোমাদের পূর্ব যুগের এক ব্যক্তির (আমলের) হিসাব-নিকাশ নেয়া 
হল । তার কোন ভাল কাজ পাওয়া গেল না। তবে সে ধনী, হওয়ার কারণে লোকদের 
সাথে লেনদেন করত ৷ সে তার গোলাম বা কর্মচারীদের নির্দেশ দিত তারা যেন্‌ গরীব 
লোকের খণ মাফ করে দেয় । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ তখন 
আল্লাহ তায়ালা বলেন £ “ক্ষমা' করার ব্যাপারে আমি তার চেয়ে অধিক হকদার । (হে 
ফেরেশতারা) তোমরা তাকে ক্ষমা করে দাও ৷” 


ses -e- He 9.3 4 Eh Fo 
On 2 
el- #2 8 caeoeh we 
TEES Te 2 ec Eg ech er e- Pes 


A nh tn Tel oe ul 


পল ল 


ed ef 


i LSS J HS aN Hd Ee: 4 


HE Ht SEE ts LS 
৩৮৫২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লান্রাহ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ পূর্ববর্তী উন্মাতের এক ব্যক্তি লোকদের রণ দিত। সে তার কর্মচারী (বা 
গোলামকে) বলত, যখন তুমি কোন গরীব অসচ্ছল ব্যক্তির কাছে যাবে তার খণ মাফ 
করে দেবে। আশা করি আল্লাহও আমাদের মাফ করে দেবেন। সে আল্লাহর সাথে 
I তিনি তাকে ক্ষমা করে দিলেন। 


2A cei ec he Ns ec Tou el ce khebice 


Sol An Jl a Blue be ud ee 


) পল 


Ms Ns or 7 2 OE DOE ETI cost ee Ns e- Le 2 02 
dL dis ds Allon sli Tey dl 0 0 
eB or le 

dad 


পপ লল 


৩৮৫৩ । উবায়দুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা বলেন যে, তিনি আবু হুরায়রাকে 
(রা) বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে 
শুনেছি... এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


Ed 


Als 
es ce ec e- ec hg. AL 5 
EA IIALAGIIT EL SEG Aw Si 


http://IslamiBoi.wordpress.com 


- ৩১৮ সহীহ মুসলিম 


এত ঠত০০০ Vz . . 
LIEGE BIC ALI IEGS slo dls 


lL El Ld a SHI AAI 

ec A ch ec eter a es Bo 

te a | ~~ oid dey os dl 
৬৮৫৪ ৷ জাবদুতহি ই আৰু কাতাদা (ৱা) থেকে বর্ণিত । আবু কাতাদা (রা) তার 
এক দেনাদারের খৌজ করলেন। কিন্তু সে তার থেকে আত্মগোপন করে ছিল । পরে তিনি 
তাকে পেয়ে গেলেন। তখন সে (দেনাদার) বলল, আমি অভ্মবী । আবু কাতাদা বললেন, 
আল্লাহর শপথ! সত্যই কি তুমি অভাবী? সে বলল, আল্লাহর শপথ ! (আমি অসমর্থ) । ' 
তখন আবু কাতাদা (রা) বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি £ “যে ব্যক্তি চায় যে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনের কোন 
বিপদ থেকে নাজাত দিক, সে যেন নিঃসম্বল ব্যক্তিকে ঝণ পরিশোধে সময় দেয় অথবা তা 
ছেড়ে দেয়।” 


এত ১ঠ 


ie 3) lie Ns cs UG z= r Sl iS alll HY hs 
৩৮৫৫ | আইযব থেকে উজ নিলসিলায় উপের হাদীসের অনুপ বত হয়েছে। 


অনুচ্ছেদ £ ৬ 

ধনী ব্যক্তির খচণ BEE EEE ‘হাওয়ালা’ (দায়- 
অপসারণ) একটি বৈধ-কাজ ৷ আর তা ধনীর হাওয়ালা করা হলে সেটা মেনে 
নেয়া বা 


a- fe 2-22 $$ e/ > re Bho-o or ew he oer bd 
Mat oF BIN on dl fo AGW HA se 
- 2, 8h ccc} 
Fi sh da ds se LIA 
৩৮৫৬ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি .ওয়াসাল্লাম 
বলেন £ ধনী ব্যক্তির পক্ষে (ঝণ পরিশোধে) গড়িমসি করা অন্যায় আর তোমাদের 
কাউকে খণ উসূল করার জন্য ধনীর হাওয়ালা করা হলে তা মেনে নেয়া উচিত। 
টীকা £ যেমন ক খ-এর কাছ থেকে ধার নিল। ক খ এর উপস্থিতিতে এই খণ পরিশোধের দায়িত্ব গ-এর 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩১৯ 


ওপর অর্পণ করল. এবং গ তা পরিশোধ করার কথা দিল। এ ক্ষেত্রে খ-এর এটা মেনে নেয়া উচিত । : 
ইসলামের ঝণ আইনের পরিভাষায় NCA (Reference) তা বৈধ্য । 


Ed fd St Te 20 ০% - ze #0 a \ eo 
-39 w cab toc 2.8 © SG. 


ie A OF wuts নখ 9 SNe 


zc ec Al, 


ds ed 
EL TTS ERT (30) হবা মরা আহহ গ্রাম থোক রত করেন, এ 
koa Ella ML a lls 
অনুচ্ছেদ ৪ ৭ 


'অনুর্বর জমির প্রয়োজনাতিরিক্ত পানি বিক্ি করা; তা ব্যবহার করতে 
লোকদের বাধা দেয়া এবং পশুকে পাল দেয়ার মাশুল নেয়া হারাম । 
e Sees 4 লে - 2৪% 2482 jt 
$ 8 - He 0x 
PEE CE 


or ere $- \s2 


ENTE SNS RS HEE 


Sib ERA SEE HAE LRA a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনাতিরিক্ত পানি বিক্রি করতে নিষেধ করেছেন। 
পট cf ct coe he Pec cool ce hol 
xy Slr ul base cso bl Enh Lo Lies 
Fret by RCSB re dl 'l EEL 


re err secs ce fle oc ore 
Lodi sh or DBs Ld os sles 
৩৮৫৯ । আবু যুবাইর জাবির ইবনে আবদুল্লাহকে (রা) বলতে শুনেছেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু প্রজননের মাশুল গ্রহণ করতে এবং কৃষিকাজের জন্য 
পানি ও জমি বিক্রি করতে নিষেধ করেছেন। এসব কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 
টীকা ৪ পশু প্রজনন করে তার মাশুল বা কেরায়া গ্রহণ করা হারাম সমস্ত ইমামদেরই একই অভিমত । 


http://IslamiBoi.wordpress.com 


৩২০ সহীহ মুসলিম 


প্রজননের মাশুল গ্রহণ করাটা নিকৃষ্টতম কাজ । এটা ইতর চরিত্রের পরিচয় বহন করে। কোন মুসলমানের 
‘জন্য তা শোভা পায় না। 


ce Bee ocr ce He 0x 
SY Jb ff Lio 


2 hs Als ys 2 EH ERE aA 


4 EUSA H LEH Lea Jel 


৩৮৬০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম El 
বলেন $ প্রয়োজনাতিরিক্ত পানি প্রতিরোধ করে রাখা যাবে না। এতে গবাদি পশুর ঘাসের 
a: 


Ed A) Ed ec hes covet পলাল উদ 
be 


uf ry: i Ft Gal « LAL, AE uli 


> te £44" ( 29 ae 


es 
28৪ Joes natin iho a. Na 


চা 4 USL LN Hs 


- ৩৮৬১ । আবু হুরায়রা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 
 রয়োজনাতিরিক্ত পানি ধরে রেখো না। (যদি তাই কর) তাহলে তোমরা গবাদি পশুর 
ঘাসের পরিবর্ধনেই বাধা দিলে। 
টীকা ঃ যেমন, কোন ব্যক্তির ময়দানে একটি কূপ আছে। সেখানের পানি তার প্রয়োজনাতিরিক্ত । আর 
যেখানে পানি থাকে, স্বাভাবিকভাবে সেখানে ঘাসও জন্মায় । সুতরাং যদি কেউ তার পানি থেকে পশুকে বাধা 
দেয় তাহলে পরোক্ষভাবে ঘাস থেকেও বাধা প্রদান করা হবে । আর-যদি কেউ তার পানি থেকে পশুকে বাধা 
দেয় তাহলে পরোক্ষভাবে ঘাস থেকেও বাধা প্রদান করা হবে। আর যদি পানি বিক্রি করা হয়, তাহলে 
পরোক্ষভাবে ঘাসও বিক্রি করা হবে। অথচ ঘাস বিক্রি করা নিষিদ্ধ । তাছাড়া অতিরিক্ত পানি আটকে রেখে 
লোকদের তা ব্যবহার করা থেকে বঞ্চিত রাখা জায়েয নেই । পানি প্রবাহ বন্ধ রাখলে গাছপালা, তরুলতা, 
ঘাস ইত্যাদি জন্মাতে পারে না। এতে গবাদি পশুয় খাদ্যের অভাব সৃষ্টি হতে পারে। বিশেষ করে তিন ' 
‘অবস্থায় পানি আটকে রাখা যাবে না । যেখানে পানির কোন বিকল্প ব্যবস্থা নেই, যেখানকার পানি গবাদি পশু 
bo UIP UAL A od 2S Alen iG AGM 


ccf. eo} -2/ 20 


ul Er a G4 ES dah | Ga Yn es Jl 2১ 


48 - - 266 2-08 )০ 02 w0 oor ec Heh 


i ki > IGGL EG Sed eS) 


+2, orto} 


Sul MISES LIE Hf ddl ov jhe 


las Ht uc ott det dla Hydhctn hdL. সহীহ মুসলিম ৩২১ 
৩৮৬২ । আবু হুরায়রা (রা) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ 
ঘাস বিক্রি করার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে প্রয়োজনাতিরিক্ত পানি বিক্রি করা যাবে না। 
অনুচ্ছেদ £ ৮ 

কুকুরের মূল্য, বেশ্যার উপার্জন, গণকের ভেট ইত্যাদি হারাম এবং বিড়াল 
বিক্রি করা নিষেধ । 


LIF AEG AMS SNE LSE Leo 


Fada, Sl ss 
ples rs EI ; 


৩৮৬৩ ৷ আৰু মাসউদ আনসারী (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম কুকুরের বিক্রয় মূল্য, বেশার উপার্জন এবং গণকের ভেট খেতে নিষেধ 
করেছেন। . 

- eof hl}. = 2020} 

Load net Snnd eed ৯১ 
sxe IE ys So) EL; oF 


2 er s- - 286 oF es 


yg 2৯ Vie souls, ~ cd ei 45% Ne 2 
৩৮৬৪ TA UH HPL LG SLL ON 


2 Add ld e dh ec 5 20 Az2 


Li al 4 ILC ৩ EE 


EE CO ES 
৩৮৬৫ ৷ রাফে' ইবনে খাদীজ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ বেশ্যার উপার্জন, বি 
শিংগাদানকারীর মজুরী হচ্ছে নিকৃষ্ট আয় । 
টীকা ঃ শিংগাদানকারীর মজুরী হারাম নয়, তবে আযাদ ও সন্তরান্ত ব্যক্তির জন্য তা খাওয়া মাকরূহ । এটা 
সর্বজন জ্ঞাত যে, নবী (সা) শিংগা নিয়ে তার মজুরী প্রদান করেছেন, যদি তা হারাম হত তাহলে তিনি 
দিতেন না । বস্তুত এটাও নিকৃষ্ট ধরনের কাজ । শরীফ ভদ্র লোকদের পক্ষে, এ কাজ করা উচিত নয় । 
8১> — 


http://IslamiBoi.wordpress.com 


৩২২ সহীহ মুসলিম 


7-0. 40 


EE শ =~ 024 


- 7 #2 ce তদ EA HEE el 8 
EL 'y ERAN RARE 


Re Jj 2 < “le al i Slo ‘c Er snip 


er Ee ESM ec e 


৩৮৬৬ । রাফে' ইবনে খাদীজ EE ONE EEO EEE EEE ST 
বলেন ঃ কুকুরের মূল্য নাপাক, বেশ্যার উপার্জন নাপাক ও শিংগাদানকারীর মজুরী 
অপবিত্র । - 


পন 


| 210 
ets ERATE sas Ce Pall Adal se 
LLy 


EV TE CET HE OEE TO OE SET IIE 
বৰ্ণিত হয়েছে। 


uly 4 Fe El Jt tly lod ee J ses 


eh cots ls ez 209 


due E0০ a= kyu lus aD i 


i Ld 


পতল 


৩৮৬৮ ৷ রাফে' ইবনে খাদীজ (রা) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
বৰ্ণনা করেন... A es 


LAD RA < নদ প Eo Fed ce cos - 20 2-7" 


EEE OE FEET OT EEE OE EEE ES 
' বিড়ালের (বিক্রয়) মূল্য খাওয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি উত্তরে বললেন, নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা অনুমোদন করেননি । 

টীকা ঃ$ বিড়াল বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ নয়, বরং মাকরূহ ৷ হাদীসে “জাযারা' শব্দটি এই মাকরূহ অর্থেই 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩২৩ 


ব্যবহৃত হয়েছে । হাসান বসরী, ইবনে সীরীন, মালিক, সুফিয়ান সাওরী, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মাদ, 
শাফেঈ এবং আহমাদ এই মত পোষণ করেন । (উমদাতুল কারী, খণ্ড-১৩, পৃঃ ৬০) 


অনুচ্ছেদ £ ৯ 
কুকুর হত্যা করার নির্দেশ এবং পরে তা রহিত হওয়ার বর্ণনা । শিকারের 
উদ্দেশ্য অথবা ক্ষেতের পাহারা কিংবা গবাদি পশুর রক্ষণাবেক্ষণ ইত্যাদি 
নাসাত অহ কনি উচ্ছেলো জুতর যারা হার! 


SAR 2 Glos dl je JRE L 
SIME AL LH Lali 


৩৮৭০ । ইবনে উমার (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম 
কুকুর হত্যা করার নির্দেশ দিয়েছেন। 


টীকা £ জাহেলী যুগে লোকেরা কুকুরকে প্রায় পরিবারের সদস্যদের ন্যায় মনে করত । তাদের এই দৃষ্টিভঙ্গী 
ইসলাম গ্রহণের পরও পরিলক্ষিত হয়। তাই প্রথম অবস্থায় ব্যাপকভাবে কুকুর হত্যার নির্দেশ দেয়া হয় । 
পরে তা থেকে কয়েক প্রকারের কুকুর মারতে নিষেধ করা হয় । 


PDN se - A 
“ie ee Elie FI ahs 


এপল 


EE EET PEE CE EES FEN 
হলা কত 2 করার হিয় দের তং হ্যা কর জযনাযাার হারে 
লোক প্রেরণ করেন। 


Re 2 bax ins GAT (5 

3B 2 20 ces 
J ES Js ce our «ial ড্র! A Jl Ce « Jail cl s~ |) 
ন। t ওঁ | Fe Rr 2) + al ie a LG 


Ea 


i 40 PIES HE > 5S) Ks wn, 


৩৮৭২ আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুরাহ সারাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। তখন আমরা মদীনার 


. http://IslamiBoi.wordpress.com 
৩২৪ সহীহ মুসলিম 
উপকণ্ঠে ও তার আশেপাশে (লোক) পাঠালাম ৷ কুকুর দেখলেই আমরা তা হত্যা 
করতাম । এমনিক মরু বেদুইনদের দুধের উক্্রীর সাথে যে কুকুর থাকত আমরা তাও 
যয জা | 


- 2-86 cd 09 Oc - e- 020, cocel co-lde ce. 


dl Pls sat BBN EE ALS 


পপ প ES PS 


AN 5 Lb HE FY HALES 5 5 


EA MEd 


ecco #- c-0-2 


bin ঞ১ ) TF EEE &S Je | bb pL ui ) 5 


৩৮৭৩ ৷ ইবনে উমার (রা) থেকে বর্নিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন। কিন্তু শিকারী কুকুর, মেষ পাল বা অন্যান্য গবাদি পশুর 
পাহারায় নিয়োজিত কুকুর এই নির্দেশের বাইরে । ইবনে উমারকে (রা) বলা হল, আবু 
হুরায়রা (রা) উল্লিখিত কুকুরের সাথে “কৃষিক্ষেত্র পাহারা দেয়ার কুকুরের” কথাও 
বলেন । ইবনে উমার (রা) বললেন, যেহেতু আবু হুরায়রার ফসলের ক্ষেত আছে, তাই । 
টীকা £ ইবনে উমারের উক্তি দ্বারা আবু হুরায়রার প্রতি বিদ্রপ করা বা তাঁর হাদীস সম্পর্কে সন্দেহ পোষণ করা 
নয়, বরং তিনি একথাই বুঝিয়েছেন, তাঁর ক্ষেত-খামার আছে, তাই তিনি হাদীসের অংশটি ভালভাবেই স্মরণ 
রেখেছেন। কেননা বিভিন্ন হাদীসে শব্দটির উল্লেখ আছে। 


Madd 
EY MCS) 
Je 
fc cc 20. Je 2 0 rad ৮ ০০৪ e cc Pes 


~~ | OE 20 io Ed uy 


‘2 LIT -8$- 


ot] LE dE ha 


shez ooo er Br Eas 


4b sh ১ ar +১ b Ble 06, 0S co ho LIL 


পন 


S70 
4 


5 ($) 
' ৩৮৭৪ । আৰু যুবাইর বলেন যে, তিনি জাবির ইবনে ‘আবদুল্লাহকে (রা) বলতে শুনেছেন, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কুকুর মেরে ফেলার নির্দেশ 
দিলেন। এই নির্দেশ পেয়ে আমরা মরুভূমি থেকে আগত মহিলার সাথের কুকুরও হত্যা 
করতাম । অতঃপর তিনি কুকুর মারতে নিষেধ করলেন এবং বললেন ৪ তোমরা কেবল 
(চোখের কাছে) দু'টি দাগবিশিষ্ট ঘোর কালো কুকুরগুলোই হত্যা কর। কেননা এটা 
' শয়তান (হিংস্ৰ) । 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩২৫ 


EAE 


ss =) 2 se 2 20.2 
as I LG ELA LLL 


a bl ie ed 1 uo dl BE 


eo 


“ ee Jee Gy 


৩৮৭৫ । ইবনে মুখা ye থেকে বক তিনিক, াযতাছ াায়া 
কি অসুবিধা হল? ক্ষুকুরগুলো তাদের কি উৎপাত করছে? অতঃপর তিনি শিকারের 
উদ্দেশ্যে ও গবাদি প্র রক্ষণারেক্ষণের জন্য কুকুর পোষার অনুমতি দিলেন। 


পরত ০ 
‘4 


rahe 


ced cat » 5 5) পিল 02 - 20 পণ 


CT RC Hs Hl cl Ab sr i> I 
“ve, 20 ff e cele wer he 16.) c06 70 hoi) 6c - 209 
Cae Si UME EE , 

ASA RHE ee a SLE ie 5-7 2 AS 200 ad 


of 2 EAS 


EF a Ef Ah ied IE 


৩৮৭৬ ৷ শোবা থেকে উক্ত সিলসিলায় উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। হাতেম 
তীর হাদীসে ইয়াহইয়ার সূত্রে আরো বর্ণনা করেছেন $ “তিনি গবাদি পশু রক্ষণাবেক্ষণ, 
শিকারের উদ্দেশ্যে এবং ক্ষেত-খামার পাহারা দেয়ার জন্যে কুকুর পোষার অনুমতি প্রদান 
করেছেন। 


Pd HHP a ALY IH ol SL Ue 


or cr Ed পল wer c-04 EE ec A, 


oll, Sex EAP EEE zh YE ~ + le dl 


EE 2 EAE EE SEE রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি গবাদি পশুর রক্ষাণাবেক্ষণ কিংবা শিকারের কাজে 
লাগানোর উদ্দেশ্যে ছাড়া অন্য কোন কারণে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল 
থেকে এক কীরাত করে ত্রাস পায়। 


টীকা £ ‘কীরাত' একটি পরিমাণ বিশেষ৷ এর সঠিক জ্ঞান আল্লাহই রাখেন। কোন কোন হাদীসে এর 
পরিমাণ ওছুদ পর্বতের সমান বলা হয়েছে। 


http://IslamiBoi.wordpress.com 


৩২৬ সহীহ মুসলিম 


sad mele = 2-2 As - eo- As heh coer {4 e-7 25 


ve PE AL Tl 2853 ০! sl 222 


১ is 5 ENE FAI ule i se Ee) 


i bls ty Fel শা ot th lo 


৩৮৭৮। সালেম থেকে ভার পিতার সুরে বর্ণিত । নবী সায়াললাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ যে ব্যক্তি শিকার কিংবা গবাদি পশুর হেফাযতের উদ্দেশ্য ছাড়া অন্য কোন 
কারণে কুকুর পালে, প্রত্যহ তার নেক আমল থেকে দুই কীরাতত্বোস পায়। 


es A hos Anh oo Af As cecc -e- 23 Ll 


Us orl uss i Lee 


172 e- 8 ed Asch ce or 


dete bs ns. J ESAS, Cl st x 54 
HIE ALLER HI RRA xsd 
JSULey HAF 2 ab Ly ae 
EE URE EE EEE Hf OE le (রা) বলতে . 
শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি শিকারের 


উদ্দেশ্যে কিংবা গবাদি পশুর রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য ছাড়া অন্য কোন কারণে কুকুর 
পোষে, প্রতিদিন তার নেক আমল থেকে দু’কীরাত পরিমাণ ত্রাস পেতে থাকে । 
> 85 he Lec ce-hs Ler 


rl ss sh SE se 


Aes aA Be er eh Hes 2-e-2- 


SANS Bl ca Jal | EES NF ls jel J স্ট্টং 4, 


ces FE ES পাতন জীপ 


db jae ENE HSE চৰ Se SES se Ll 


পপ 


cs as 


i222 J, dls J bs ir AAO {| EYE 
৩৬> bl 


৩৮৮০। সালেম ইবনে ‘আবদুল্লাহ থেকে তার পিতার সূত্রে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্পাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেন £$ যে ব্যক্তি গবাদি পশুর রক্ষণাবেক্ষণ কিংবা শিকারের 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩২৭ 


উদ্দেশ্য ব্যতীত অন্য কোন উদ্দেশ্যে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল থেকে এক 
কীরাত পরিমাণ ত্রাস পেতে থাকে ‘আবদুল্লাহ (রা) বলেন, আবু হুরায়রা (রা) “কিংবা 
ক্ষেত-খামার হেফাযতের উদ্দেশ্যে” কথাটিও বলেছেন। 


ef Ae bce cs 


olf Flo Ge SS il alls = Ly 
AF nes ELL PIES LHL LY Lda 


ec cach 2 Pvcer 


> Ea ৬, ld py Se Hl - iy ; 


৩৮৮১ । সালেম থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ যে ব্যক্তি শিকারের কিংবা গবাদি পশুর রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য : 
ব্যতীত অন্য কোন কারণে কুকুর পোষে, প্রতিদিন তার নেক আমল থেকে দুই কীরাত 
করে কাটা যায়। সালেম বলেন, আবু হুরায্র্রা (রা) বলতেন, “অথবা ক্ষেত-খামার 
' পাহারা দেয়ার জন্যে কুকুর পোষে” । তার ক্ষেত-খামার ছিল। 


12 e- e--e- He Ph Lcceb oc Alec iu, ec2 hl} 


lis viru isl uy Jr Ua ID ES 


Ed Ed Ed 


PEEULIYII LIL 2 


ec 88 a ocr 


Jbl > fl ed ~ 5 - lo 4 be | ARE El 


EE 2 ATE SE TIE: TT EY 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ যে কোন পরিবারের লোকেরা গবাদি 
পশু রক্ষণাবেক্ষণের প্রয়োজন কিংবা শিকারের উদ্দেশ্য ব্যতীত কুকুর রাখে, প্রতিদিন 
Ll FV EAS GBH. VEO 00k RP 


-*- e282 5 20 26.2 


UE RE 


ec eb eo 220 ec ef 


bs 25 oz on as J ECS EYE I bs 


SEE HE TEES TO 0 ETE HES OT EE HE 
শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি ক্ষেতের পাহারা দেয়া 


http://IslamiBoi.wordpress.com 


৩২৮ সহীহ মুসলিম 


কিংবা মেষ পালের রক্ষণাবেক্ষণ অথবা শিকারের উদ্দেশ্য ছাড়া কুকুর রাখে প্রতিদিন তার 
আমল থেকে এক কীরাত পরিমাণ নেকী ত্রাস পেতে থাকে । 
222 2-0 
Et slo al) il HEIL aly 2 
eto o-09 aL er rote [Rd #0 [) 


AE Pt HL dm HLA Fal 


পল লাল 


cc 8 She | - 


১ x snl Aid DD BLY i 


2D EEE) Jl o> ঙ 


৩৮৮৪ । আৰু ছরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন $ যে ব্যক্তি শিকার, গবাদি পশুর রক্ষণাবেক্ষণ কিংবা ক্ষেত-খামার পাহারা 
দেয়াল্ন উদ্দেশ্য ছাড়া কুকুর পোষে- প্রত্যহ তার নেক আমল থেকে দুই কীরাত ড্রাস 
পেতে থাকে। আবু তাহেরের হাদীসে ক্ষেত পাহারার’ কথাটির উল্লেখ নেই। 


YY oe- EET PES ‘Hec coeds e-2 he Fer 


An 5 Gd us bse ar cp (0 


এ পৰ্জত০ত chs 8 


is Pod dl WI EATERS 


Shr % Ls it» Bent C5) IEC EYE 
20-02 > ০০০০০৪ Dr Ke 2c cc# 


€5 Ee EA) 2 Jai ply 2) 


৩৮৮৫ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ঃ যে ব্যক্তি গবাদি পশুর রক্ষণাবেক্ষণ অথবা শিকার কিংবা 
তার নেকী থেকে এক কীরাত করে কমতে থাকে । যুহ্রী বলেন, ইবনে ‘উমারের (রা) 
কাছে আবু হুরায়রার (রা) কথাটি (অর্থাৎ ক্ষেত-খামার পাহারা দেয়ার উদ্দেশ্যে কুকুর 
পোষা) উল্লেখ করা হলে তিনি বললেন, আল্লাহ আবু হুরায়রাকে রহম করুন । তার 
dM 


ee fe eet 


Eee 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ৩২৯ 


2 hcl, wer 


2 Ee ¥) Hoi cs $B LF oak BLE 


ES ENE EDOETE 1 2 HEE রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, যে লোক কুকুর পালে, ক্ষেত-খামারের পাহারা দেয়া কিংবা গবাদি 
পশুর রক্ষণাবেক্ষণের উদ্দেশ্য ব্যতীত, প্রতিদিন তার আমল থেকে এক কীরাত করে ড্রাস 
Lo 

Ry MEA ee ce Se fie 


sc NN, Ac ec ccoe প্্ত - ec Se occ ES 5 28 


ee EE he Ea 


পরত ne 5 


44 


৩৮৮৭ ৷ আবু সালামা ইবনে আবদুর রাহমান বলেন, আবু হুরায়রা (রা) আমাকে 
রাসূলুল্লাহ সাল্লাল্রাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উপরের্ন হাদীসের অনুরূপ বর্ণনা 
করেছেন। 


5 20 Fe 205 


Sly Loon Ga ds EE ual Ls 


hs Nl li 
৩৮৮৮ ৷ হার্ব বলেন, ইয়াহইয়া ইবনে আবু কাসীর উক্ত সিলসিলায় উপরের হাদীসের 
অনুরূপ বর্ণনা করেছেন। 


Bry Fl rg ws Br ct 


ee oes 


LE ix x # Le a Sl i Reet TS 


ww 


Hse» Fas i EY EE 


৩৮৮৯ । আবু রাযীন বলেন, আমি আবু হুরায়রাকে (রা) বলতে শুনেছি, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ যে ব্যক্তি শিকার কিংবা মেষ পালের 
রক্ষণাবেক্ষণের প্রয়োজন ছাড়া অন্য কোন প্রয়োজনে কুকুর রাখে, প্রতিদিন তার আমল 
থেকে এক কীরাত করে ত্রাস পেতে থাকে । 


http://IslamiBoi.wordpress.com 


৩৩০ সহীহ মুসলিম 


Ga SAS A. eta 

EA - J ot ০ 
ce ce LL Lh loet aie Hi ba 
A EEE kl; 


Pl 


“TK নত co Aco JA ES 


এ, ‘ke 4 FP duo; SO Mar A 
পতন টল Ass 
ALY ) ET AF, CL bs 


LE 


ce A 32 ef 


el 


৩৮৯০ । সুফিয়ান ইবনে আবু যুহাইর থেকে বর্ণিত । তিনি শানু'আ গোত্রের লোক ছিলেন 
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি 
বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি $ যে ব্যক্তি 
ক্ষেত-খামার ও গবাদি পশুর রক্ষণাবেক্ষণের কাজে লাগেনা এমন কুকুর পোষে, প্রতিদিন 
তার আমল থেকে এক কীরাত করে ত্রাস পায়। সায়িব ইবনে ইয়াযীদ বলেন, আমি 
(সুফিয়ানকে) জিজ্ঞেস করলাম, আপনি কি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি বলেন, হাঁ, এই মসজিদের প্রভুর শপথ! (আমি তার 
কাছেই শুনেছি) । 
Eel did e [) Peaz Pech - EF he Lec 


Lui ( En im 5 Ss onl st 2 


ললে লাল 2 cso ec co hsb 2 ন ্চ 


dls HI Ee Pd Sh bli ah 3 


tds bai 
৩৮৯১ ৷ সায়িব ইবনে ইয়াযীদ বলেন, সুফিয়ান ইবনে পৰব মুতহর রে) ভালর কাছ 
আসলেন । তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু্‌ আলাইহি ওয়াসান্পাম বলেছেন... উপরের 


বর্ণিত হাদীসের অনুরূপ । 


অনুচ্ছেদ £ ১০ 
শিংগা দানকারীর মজুরী হালাল। 


feo e-2- - $B he er 


Jl Ein Wi Fs J S BE) onl of 22 


A 


http://IslamiBoi.wordpress.com 


\ সহীহ মুসলিম ৩৩১ 


এত ত ec = c042 - He 


IE od Tb A ol J Ir fr GS, 


2.08 doo eco eB oe Ne s- 1s 


ECE snd: io > KA J < i) J 


৩৮৯২ । হছনাইদ থেকে বৰ্ণিত। তিনি বলেন, আনাস বল EE (রা) 
শিংগাদানকারীর মজুরী সম্পর্কে জিজ্ঞাসা করা হল । তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম শিংগা নিয়েছিলেন। আবু তাইবা তাঁকে শিংগা লাগিয়েছে এবং এর 
বিনিময়ে তিনি তাকে দুই সা খাদ্য দেয়ার আদেশ করেছেন। অতঃপর তিনি তার 
ব্যাপারে তার মালিকের সাথে আলোচনা করলেন । তার মালিকেরা তার ওপর ধার্যকৃত 
" খাজনা কিছুটা কমিয়ে দিল । তিনি আরো বললেন £ শিংগা লাগানো তোমাদের চিকিৎসা 
ব্যবস্থার মধ্যে সবচেয়ে উত্তম অথবা শিংগা লাগানো অন্যতম চিকিৎসা । 

SCONE NE Ls sth Ia Ful 02 


SA 25 edo ASL JSS HAE Le FE od 


ore 


eve shore 232 zr 


i Sle Li 


৩৮৯৩ ৷ হুমাইদ থেকে বর্ণিত । তিনি বলেন, আনাসকে (রা) শিংগা প্রদানকারীর উপার্জন 
সম্পর্কে জিজ্ঞেস করা হল... উপরের হাদীসের অনুরূপ । কিন্তু এই সূত্রে আরো উল্লেখ 
আছে, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন £ তোমরা চিকিৎসার যেসব 
পদ্ধতি গ্রহণ কর, শিংগা লাগানো এবং কুস্তে বাহরী* ব্যবহার করা তার মধ্যে সবচেয়ে 
TT 


tec ৰ e-3 ec Fra co $e 2 oe $ 


PRESEN 


Ils und ee GUS EE 5 Eds 3 


cero coh -So-  e5d of 2 


2 AE Es ls Ls 


পপ 


৩৮৯৪ ৷ হুমাইদ থেকে বর্ণিত । তিনি বলেন, UE CEE 0 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংগা দানকারী এক গোলামকে ডাকলেন, সে তাঁকে 
ংগা লাগাল । তিনি তাকে এর বিনিময়ে এক সা’ অথবা এক মুদ কিংবা দুই মুদ 


| http://IslamiBoi.wordpress.com 
৩৩২ সহীহ মুসলিম 
(খাদ্যশস্য) দিতে আদেশ করলেন । তিনি তার মালিকদের সাথে আলোচনা করলে তার 
দৈনিক প্রদেয় খাজনা কিছুটা হালকা করে দেয়া হয়। . 

টীকা ঃ ‘কুস্তে বাহরী’ একজাতীয় সাদা কাঠ বিশেষ, যা ‘সাদা চন্দন’ নামে প্রসিদ্ধ । তা বিভিন্ন রোগে ওঁষধ 
হিসেবে ব্যবহার হয়। অন্য এক হাদীসে এটাকে ‘উদে হিন্দী’ (ভারতীয় কাঠ) বলা হয়েছে। ইউনানী 


শাস্তরমতে, এর নাম কুন্তে হিন্দী বা কুন্তে শিরীন । এই কাঠ ভারতবর্ষে পাওয়া যায় বলে আরবরা তা এই নামে 
চিহ্নিত করত । 


০০৫৪ oe } 3s e- J6 


bl nly Lo Sl ES cad EL BE Kl ‘os 


LL Ns - es ccd cA ec At 20-0 


did Mle ioe tf sb a Ei a3 0 Hs 


পপ 


cout Hiei sxe eho ces 3c fy fr 


EE ds) Saag ai LE: 2 ce 


৩৮৯৫ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
শিংগা লাগিয়েছেন এবং ংগাওয়ালাকে তার মজুরীও দিয়েছেন। তিনি নিজের নাকের 
ছিদ্রে ওষধও ঢেলেছেন। 
feds ec4 Je Hoc 7 ce Jo #\ eo 
HEAT AA HAS | ‘2 


Ld 


J% dss ce El 55 se CA, ) 
AE) eS SLL Ac d ba 


পল LE 


4 be asf ১ EE 


৩৮৯৬ । ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, বনী বাইয়াদা গোত্রের এক 
গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিংগা লাগান। নবী সাল্লালাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে তার মজুরী দিয়েছেন এবং তার মনিবের সাথে (খাজনা কমিয়ে 
দেয়ার) কথা বললেন। অতএব সে তার দৈনিক আয়ের একটা অংশ যে হারে নিত তার 
পরিমাণ ত্রাস করে দেয় । যদি তা হারাম হত তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
তাকে পারিশ্রমিক দিতেন না । 


অনুচ্ছেদ £ ১১. 
A ORE 


- Se ceb e AS 2 20 V2 20,2 


es HS POE we Ee subd, fdas Sr 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৩৩ 
isa, 24 Sec & ecks #7 ct 
Ml a I ৩ ls ile ভু এ ES 


S25 0-0 EY ie ve Hf Le Gs BLM Ss 


3D Jw « Fe HL Uচ ME EL 


এ পপ 


cect he ce ntec co iz wh 


= Les Yl IU % 4 ls se Idi 
a 0 I FS 4 HEE 


HARNUE ৯১ Ls CAMPER Yo ARSE 


I IE 
৩৮৯৭ । আৰু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে মদীনায় খুতবা (ভাষণ) দিতে শুনেছি। তিনি বলেছেন ৪ হে 
লোক সকল! আল্লাহ তায়ালা মদ (হারাম হওয়া) সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন। আশা করা 
যায় আল্লাহ অচিরেই এ ব্যাপারে সুস্পষ্ট বিধান নাযিল করবেন । কাজেই তোমাদের যার 
নিকট এর কিছু আছে, সে যেন তা বিক্রি করে দেয় বা কোন কাজে লাগায় । রাবী বলেন, 
এরপর সামান্য সময় অতিবাহিত হতে না হতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন ঃ নিশ্চয়ই আল্লাহ তায়ালা মদ হারাম করে দিয়েছেন। সুতরাং যার নিকট এ 
আয়াত পৌঁছায়, আর তার কাছে শরাবের কিছু পরিমাণ অবশিষ্ট থাকে সে যেন তা পান 
না করে এবং বিক্রিও না করে। রাবী বলেন, লোকদের যার কাছে এর যতটুকু ছিল তা 
নিয়ে মদীনার রাস্তায় বেরিয়ে আসল এবং তা ঢেলে ফেলে দিল । K 
টাকা £ তৎকালীন আরব সমাজে বরং গোটা বিশ্বে বর্তমান সমাজতাপ্তরিক এবং পুঁজিবাদী দেশগুলোর মতই 
মদপানের ব্যাপক প্রচলন ছিল এবং এর প্রতিক্রিয়া স্বরূপ সমাজে আইন-শৃংখলার যথেষ্ট অবনতি ঘটে । 
ইসলাম এই মারাত্মক কুঅভ্যাস দূর করার জন্য প্রথমে মানুষের বিবেক-বুদ্ধিকে জাগ্ত করে, অতঃপর 
আইনের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে । অতঃপর আইন প্রয়োগ করে। যে ক্রমিক ধারায় মদ হারাম করা 


হয়েছে তা জানার জন্য কুরআনের নিম্নোক্ত আয়াতগুলো অর্থসহ পাঠ করুন । সূরা বাকারা ২১৯ নং আয়াত, 
সূরা নিসা ৪৩ নং আয়াত এবং সূরা মায়িদা ৯০ ও ৯১ নং আয়াত । 


ec co 08 eo ec ez core He He, cl - he hs 


SF fl 223.08 imu ua> Ux eS ME ond ES 


“ 
পপর্জত ০ 


EE EES Lhe J be Joes sor Se 


-70% eo see Fhe 


Fass pd gel sal cl. EES 
WP le dls i “ Sal ay: EA Hf suns 


http://IslamiBoi.wordpress.com 


৩৩৪ সাহ মুসলিম 


2 4d Jr) sje d SE AIBA a 


“৫/০ Bobo c cr 


Jr FAIS YH s+ 4 ddI FL 


J ৰ AJB CI ads al < HII 0 NG 


rr of 0 or 


Ls BIRSTALL 


৩৮৯৮ । ॥। ‘আবদুর রহমান ইবনে ওয়ালাহ আসসাবায়ী থেকে বর্ণিত। তিনি ছিলেন 
মিসরের লোক । তিনি ‘আবদুল্লাহ ইবনে ‘আব্বাসকে (রা) আঙ্গুর নিংড়ানো রস সম্পর্কে 
জিজ্ঞেস করলেন। উত্তরে ইবনে ‘আব্বাস (রা) বললেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে এক মশক মদ উপটৌকন দিল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন £ তুমি কি জান আল্লাহ তায়ালা তা হারাম করে দিয়েছেন? সে 
বলল না, অতঃপর সে এক ব্যক্তির সাথে কানে কানে কি যেন বলল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন £ তুমি এর সাথে চুপিচুপি কি বলেছ? 
উত্তরে সে বলল, আমি তাকে এটা বিক্রি করে দেয়ার নির্দেশ দিয়েছি । তিনি বললেন ঃ 
যেই সত্তা মদপান হারাম করেছেন, তিনি তার ক্রুয়-বিক্রয়ও হারাম করেছেন। ইবনে 
আব্বাস (রা) বলেন, অতঃপর সে পাত্রের মখবন্ধন খুলে দিল এবং এর ভেতরে যা কিছু 
Eo i 


১৪/৪ - - ferret edd oc Ete 


Md Ed 


পতল ৪- ez ee lew or 


TS A HEE 


Pd Ed 


৩৮৯৯ । আবদুল্লাহ ইবনে ‘আব্বাস (রা) রাসূলুল্লাহ সান্পান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণনা করেন... উপরের হাদীসের অনুরূপ । 
o- feds} 
এ 9) 2 
LE Pore d or ore ce fe 2 
ER IPAS i =~! J, ENO J blo 3 


KA PRP Cd 


dcr hin Ah; ss HEL SI 
PIL dG AG Eds 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসালম ৩৩৫ 


৩৯০০ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন সূরা বাকারার শেষের দিকের 
আয়াতগুলো নাযিল হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসলেন এবং তা 
লোকদের পড়ে শুনালেন । অতঃপর তিনি শরাবের ব্যবসা নিষিদ্ধ করলেন । 


ec 26 


22 Le 


26 coe 5 20, 


2\ 
Cl] HN Fl asl 5 Alo 


tise 3m ed be 2 EUG ie JSG, 


cb 5 -- dlc HU sis 6 BET 


AIDE mdi, 
৩৯০১ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন সুদ সংক্রান্ত সূরা বাকারার 
শেষের আয়াতগুলো নাযিল হল, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে চলে 


গেলেন এবং মদের ব্যবসা হারাম ঘোষণা করলেন । 


টীকা ঃ এখানে প্রশ্ন জাগতে পারে সুদের আয়াতের সাথে মদের সম্পর্ক কি? মূলত যেসব আয়াতে মদের 
কথা এসেছে তাতে মদপান সম্পর্কে আলোচনা করা হয়েছে এর ব্যবসা সম্পর্কে কিছু বলা হয়নি । কিন্তু 
আল্লাহ তাআলা সুদের আয়াত নাযিল করে, সুদ হারাম করার সাথে এর ব্যবসাও হারাম করে দেন। এ 
আয়াত থেকে যে মূলনীতি পাওয়া যায় তা হচ্ছে, যে জিনিসের ব্যবহার হারাম, তার ক্রয়-বিক্রয় ও 
ব্যবসা-বাণিজ্যও হারাম । তাই সুদের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম মদের ব্যবসাও হারাম ঘোষণা করেন। 


অনুচ্ছেদ £ ১২ 
শরাব, loa de হা মল 


পল Ld de 


cd 2 পলাল 


i Ll FRAN 


পল 


- e658 Er wee 
=!) 4S B00 y 153 Heer dd 


ecec 8 A, Ped 


JJG ee be চে ডা lh: 2 idl bo ls 4 ) ee 


s2 doce 


ro MANA FE a: xe ej-s0e 4 চ) J 3 ctr 


http://IslamiBoi.wordpress.com 


tL 2, 5282 LES HE ee og 


ESE ol Lmtd rl 


৩৯০২ ৷ জাবির ইবনে ‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত তিনি মক্কা বিজয়ের বছর 
মন্কাতেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ৪ আল্লাহ ও তার 
রাসূল শরাব, মৃত জীব, শুকর এবং মূর্তির ব্যবসা’ হারাম করেছেন। জিজ্ঞেস করা হল, 
হে আল্লাহর রাসূল! মৃত জীবের চর্বি সম্পর্কে আপনার কী অভিমত? কেননা তা দ্বারা 
নৌকায় মালিশ করা হয়, চামড়া তৈলাক্ত করা হয় এবং লোকেরা তা দিয়ে প্রদীপ 
জ্বালায় । উত্তরে তিনি বলেন ঃ না, তা হারাম ।* এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম আরো বললেন ঃ আল্লাহ ইহুদীদের ধ্বংস করুন। আল্লাহ তায়ালা যখন 
তাদের ওপর মৃত জীবের চর্বি হারাম করেছেন, তারা তা গলিয়ে বিক্রি করত এবং 
বিক্ৰয়লব্ধ অর্থ ভোগ করতো ।** 


টীকা* £ আল্লাহ তায়ালা যেসব জীবজন্তু খাওয়া হালাল করেছেন তা মারা গেলে তার চামড়া, চর্বি ইত্যাদি 
বিক্রি করা জমহুরের মতে জায়েয নয় । ইমাম শাফেয়ী ও তার অনুসারীদের মতে, মৃত জীবের চর্বি বিক্রি 
জায়েয নেই কিন্তু তা অন্য কাজে লাগানো জায়েয । যেমন, নৌকায় লাগানো, প্রদীপ জ্বালানো ইত্যাদি । 
কিন্তু মানুষের গায়ে মাখা জায়েয নয়। আতা ইবনে আবি রাবাহ এবং মুহাম্মাদ ইবনে জারীর তাবারীরও এই 
মত । কিন্তু সবার মতে এর চামড়া শুকিয়ে তা কোন কাজে ব্যবহার করা জায়েয । হযরত মায়মুনার (রা) 
একটি বকরী মারা গেলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এর চামড়া খুলে নিয়ে কোন কাজে 
ব্যবহার করার পরামর্শ দেন ।-(মুসলিম, কিতাবুত-তাহারাত) মানুষের লাশ বিক্রি করাও জায়েয নেই । 
মুসলমানরা খন্দকের যুদ্ধে নওফাল ইবনে ‘আবদুল্লাহ মাখযুমীকে হত্যা করে। কাফেররা তার লাশের 
বিনিময়ে রাসুলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ হাজার দিরহাম দেয়ার প্রস্তাব দেয় । কিন্তু তিনি তা 
গ্রহণ করেননি এবং লাশ তাদের ফেরত দিয়ে দেন। 

টীকা** $ ইহুদীদের জন্য চর্বি খাওয়া যে হারাম ছিল তার প্রমাণ স্বরূপ বাইবেলের নিম্নোক্ত শ্লোক কয়টি 
দেখুন $ 

"It shall be a perpetual statute for your generation throughout all your 
dwelling, that ye eat neither fat nor blood"— (Leviti cus, 3:17). "And the 
priest shall burn their upon the altar : it is the food of the offering made 
by fire for a sweet savour : all the fat is the Lord's"— (Leviticus, 3:16). 
“Speak unto the chieldren of Israel, saying, ye shall eat no manner of fat, 
of ox, or of sheep, or of goat"— Leviticus, 7:23). 


ag £ 1 


Ed লন 


Ee 2 23.2 ০ 


U6 তা uw AED AA on 


EASA 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুনিম ৩৩৭ 
৪ ০০ ত t-Hs- 42. #2 ec “+2 bd ত -৪ 4 4-4 চক ত- এত 
শো fee dle Ml) ca 0 a 


EAL 


UT HOE SEE HCA EO 
তিনি জাবির ইবনে ‘আবদুল্লাহকে (রা) বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাহিহি 'ওয়াদাঁলাযাকে মক্কা বিজয়ের বছর বলতে শুনেছি. লাইস বর্ণিত হাদীসের 
অনুরূপ । 


SEAL EE EUG Sn Le od 25 


EG AE LP IELIL GE KS LG. 


ন 


dds APE C5 FUR 

Ll UAE cml AE EE DEY 
৩৯০৪ ৷ ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার (রা) জানতে 
পারলেন, সামুরা (রা) শরাব বিক্রি করেছেন। তিনি বললেন, আল্লাহ সামুরাকে ধ্বংস 
করুক । সে কি জানেনা রসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ 
ইহুদীদের ধ্বংস করুন। তাদের জন্য (মৃত জীবের) চর্বি হারাম করা হয়েছিল। কিন্তু 
তারা তা গলিয়ে বিক্রি করার পথ বেছে নিয়েছিল । 


ec? Hed - cl rre tes 


oe" 5 ETN ELS Emit 22 


fo 2) ie ls Y sv 


পপ পপ orn 


SoG SE MEG Be nA Seat EET অরমণ বিত 
হয়েছে। 


পপর ত C০০} eo 


bar ssw 0 ral al | V y Sl 22 
rir 3 sr Es SE ঠ eno vs pe Ex 5 


e-r Mog 


Vk, belie 4 > Sd al Fi 5 6 lose dle 


৩৩৮ সহীহ মুসলিম http://IslamiBoi.wordpress.com 


৩৯০৬ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লান্পাহু্‌ আলাইহি ওয়াসাল্লাম 
বলেন, আল্লাহ ইহুদীদের ধ্বংস করুন । আল্লাহ তাদের ওপর চর্বি খাওয়া হারাম করলে, 
তারা তা বিক্রি করে এর মূল্য ভোগ করে। 
- 4A PIT 2 Hos wea UF ate fe Powe 
EFA snr AEA Ly Ue 
2 Eg 2 J Lhe ss 
BFL LHP AI RHIAN A 


Poe, L505 e-r 


ka ods acd tea 


৩৯০৭ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ আল্লাহ্‌ ইহুদীদের ধ্বংস করুন । তাদের ওপর চর্বি খাওয়া হারাম 
করা হয়েছিল । কিন্তু তারা তা বিক্রি করে এর মূল্য কাজে লাগাত । 


অনুচ্ছেদ £ ১৩ 
র্যা হ্যা I 


EE rh 2 SL LE SFR IN 2 
LAS fe eS At Cod 2S I EEL 


PRS 


পলজন Ll পল জন 


Et ax ns J, ¥ x J! 35১5 3,5 Ee YJ, br 


nL UEC 


৩৯০৮ ৷ আবু সাঈদ খুদরী (রা) বেক বর্দিত ।রাপলুলাহ সায়ারাছি জালাইহি ওলাল 
বলেন ঃ$ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণে সমান না হলে বিক্রি করো না এবং একদিক 
অপরদিক অপেক্ষা বেশী করো না । অনুরূপভাবে তোমরা পরিমাণে সমান না হলে কিংবা 
একাংশ আর এক অংশ হতে কম বা বেশী হলেও রৌপ্য রৌপ্যের বিনিময়ে বিক্রি করো 
না । আর নগদের বিনিময়ে বাকীতেও বিক্রি করো না। 


ef he MLA LL, - e202 


oni ham AL Lee 


-\ 2 ss 23 cocel 


ie sd, en Al iy oI N Fis ot eels 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৩৯ 


+ তক 


Ht TACT. 2M dues 
PRO $৯ Ew 4 CEG a HE, sl 

-e e/৪/ পণ ec Mes - lac, 52 02 ab a 1! রা a 
EL) loft Ee Jat E) el dll ul পক Dl 3০ lis 0l JG 


ts AER ১! MA dE 


প্ডভ ০০ 


Liye REIS LAI 


Sd 


গণ তে 


PEA 


৩৯০৯ । নাফে’ EEE TE CTT ERT UIE 
বললো, আবু সাঈদ খুদরী (রা) এই হাদীসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে বর্ণনা করেন । আর কুতাইবার বর্ণনায় আছে, ‘আবদুল্লাহ ইবনে ‘উমার (রা) আবু 
সাঈদের (রা) নিকট গেলেন এবং আমিও তার সঙ্গে ছিলাম । ইবনে রুমহর বর্ণনায় 
আছে, নাফে’ বলেন, ‘আবদুল্লাহ (রা) গেলেন এবং আমি ও লাইসী তার সঙ্গে ছিলাম । 
অবশেষে তিনি (‘আবদুল্লাহ) আবু সাঈদের নিকট গেলেন এবং বললেন, এই ব্যক্তি 
আমাকে অবহিত করেছে, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা 
করছেন ঃ “পরিমাণে সমান-সমান না হলে রোৌপ্যের বিনিময়ে রৌপ্য এবং স্বর্ণের 
বিনিময়ে স্বর্ণ বিক্রি করতে তিনি নিষেধ করেছে”? আবু সাঈদ খুদরী (রা) নিজের দুই 
আঙ্গুল দিয়ে নিজের উভয় চোখ ও কানের দিকে ইঙ্গিত করে বললেন, আমার দুই চক্ষু 
দেখেছে এবং দুই কান শুনেছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ 
পরিমাণে সমান সমান না হলে তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে 
রৌপ্য বেচাকেনা করো না । আর একদিক অপর দিক থেকে কম বা বেশী হলেও 
বেচাকেনা করো না । এগুলোর কোনটি নগদের বিনিময়ে ধারে ক্রয় বিক্রয় করো না। 


ন 2 > 2 20 es 
5 20 25-2 CE Pd - ‘es ec Oe 


SH orc tt s- ¢.h0s Fe 8.8 Lote পল পণ 


EE S| ER Yr UF BC 


http://IslamiBoi.wordpress.com 


৩৪০ সহীহ সুসলিম 


-S-- ec Mss পপ 


EMEA IG Sr ess 


Ed Ld 


৩৯১০ । নাফে: থেকে এ সূত্রেও উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 
Fez cc > Pe 2-0-2 


Jr Pore G EAT Lie SG as Lc ১ 


GS LY I EL ENE S20 


ৰ 


J x 5১৯ bn 55 35১৯১, এ 


৩৯১১ । আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 

বলেছেন £ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এবং রৌপ্যের বিনিময়ে রৌপ্য, সমান সমান পরিমাণ ও 
বৈশিষ্ট্যে এক হওয়া ব্যতীত বেচা-কেনা করো না । 

20 Sr 

fe Per ath Sei tote PD SSA 

dL Sm ns df Ei Ub oe SS J am 0323 


PEE TEAS 


SEN rs Abii AS led) JAGR esas 


eccet 2 LEA Co 


ue Ae AN hl Cl Pe Ju < eal i Hd 


৩৯১২ । উসমান ইবনে আফফান (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেন £ঃ তোমরা এক দীনারের (স্বর্ণ মুদ্রা) বিনিময়ে দুই দীনার এবং এক 
দিরহামের (রৌপ্য মুদ্রা) বিনিময়ে দুই দিরহাম কেনা-বেচা করো না। 


- 2058 covet eof he Mg. Pods 7 20 tz0-2 


or J lef wl cm “x 22 


pL ASL Ld IN iy iy Ae se | 


ল লস 


Cy 2 2 I MPI 
c Ls at LEB EE feu 


2 ‘e 25 eo} Ett 


A ON: EY ঞা; ¥ 5) A %, ss 


fe tle Lars 


৮ Alloy: LIL ALIN LIL Le 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৪১ 


ALN or PEO add ley 


৩৯১৩ । মালিক ইবনে আওস ইবনে ইবনুল হাদাসান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি বলতে বলতে আসলাম, কে (আমার স্বর্ণের সাথে) দিরহাম বিনিময় করবে? তখন 
‘উমার ইবনুল খাত্তাব (রা) কাছে উপস্থিত ছিলেন (তিনি) তালহা বললেন, তোমার স্বর্ণ 
আমাদের দেখাও এবং (পরে এক সময়) আমাদের কাছে আস । পরে যখন আমাদের 
খাদেম আসবে তখন তোমাকে তোমার দিরহাম দিয়ে দেব । ‘উমার ইবনুল খাত্তাব (রা) 
বললেন, আল্লাহর শপথ! কখনো তা হতে পারবে না । হয়তো এখনই তাকে রোপ্য মুদ্রা 
দিয়ে দাও অথবা তার স্বর্ণ মুদ্রা তাকে ফেরত দাও । কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ স্বর্ণের বিনিময়ে রৌপ্য নগদ নগদ এবং হাতে হাতে 
বিক্রি না হলে সুদে পরিণত হবে। গমের বিনিময়ে গম, নগদ নগদ হাতে হাতে বিক্রি না 
হলে সুদ হবে । যবের বিনিময়ে যব নগদ নগদ এবং হাতে হাতে বিক্রি না হলে সুদ হবে, 
এবং খেজুরের বিনিময়ে খেজুর নগদ নগদ ও হাতে হাতে বিক্রি না হলে তাও সুদে 
পরিণত হবে। 


- c-e.h oo AN e- He hechs coer 


SA Ee dr Fi 9 Tr XI x or ৮ 
EN a 
৩৯১৪ । যুহ্রী থেকে উক্ত সিল্‌সিলায় উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। 


te. - ex #2 ০৪ c--# 28 2 Sec} 


Lo id Suir Bes Fs Y dls cl 


পপ লজ পপ ec Pe পানা ge. 28 


is EF SHALE Ee ESE 


LAL cs bs 8 ix A es ie vd kb, 


ig eC slhily C4 3% 


[Pld 


পল ০ এ পপ 


http://IslamiBoi.wordpress.com 


৩৪২ সহীহ মুসলিম 


EA Ltd 


J JG El DL DBE ds 3% Ni, sf 5b 


core} 


od al SIL ss le Sl lu 2 Sin 
nt CIN * adh Sebel slr ote ln b 
LED a ASIN Elk his oka 
he SI 
৩৯১৫ । আবু কিলাবা থেকে বর্ণিত । তিনি বলেন, আমি সিরিয়ায় একটি মজলিসে 
উপস্থিত ছিলাম । তাতে মুসলিম ইবনে ইয়াসার উপস্থিত ছিলেন। এমন সময় সেখানে 
আবুল আশআস আসলেন । লোকেরা বলল, আবুল আশআস, আবুল আশআস । অতঃপর 
তিনি বসলেন । আমি তাকে বললাম, আমাদের ভাইদের কাছে উবাদা ইবনে সামিতের 
হাদীসটি বর্ণনা করুন৷ তিনি বললেন, আচ্ছা । আমরা এক অভিযানে গেলাম । লোকদের 
অধিনায়ক ছিলেন মুআবিয়া (রা)। আমরা প্রচুর গণীমাত পেয়ে গেলাম । আমাদের 
গণীমাত হিসাবে প্রাপ্তসম্পদের মধ্যে একটি রূপার পাত্রও ছিল । মুআবিয়া (রা). এক 
ব্যক্তিকে তা লোকদের (সৈনিক) কাছে তাদের বেতনের বিনিময়ে বিক্রি করার আদেশ 
করলেন।* লোকেরা তা ক্রয় করার জন্য তাড়াহুড়া করল (কে আগে কিনে নিতে পারে) । 
উবাদা ইবনে সামিতের কাছে এই সংবাদ পৌছালো তিনি উঠে দাড়ালেন এবং বললেন, 
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করতে শুনেছি £ “স্বর্ণের 
বিনিময়ে স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, 
খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ বেচা-কেনা করতে । তবে একই 
বৈশিষ্ট্য সম্পন্ন এবং পরিমাণে সমান সমান হলে কোন দোষ নেই । সুতরাং যে ব্যক্তি 
অধিক দিল কিংবা নিল সে সুদে (সুদ খাওয়ার অপরাধে) লিপ্ত হল । 
অতএব লোকেরা ইতিমধ্যে যে যা গ্রহণ করেছিল তা ফেরত দিয়ে দিল । মুয়াবিয়ার 
নিকট এ খবর পৌঁছলে, তিনি দাড়িয়ে ভাষণ দিলেন এবং বললেন, “লোকদের কি হল! 
তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে এমন কিছু হাদীস বর্ণনা 
করে, যা আমরা শুনিনি অথচ আমরাও তাকে দেখেছি এবং তীর সাহচর্যে কাটিয়েছি?” 
উবাদা (রা) উঠে দাড়ালেন এবং পূর্বে বর্ণিত হাদীসটি আদ্যোপান্ত পুনরাবৃত্তি করলেন! 
অতঃপর তিনি বললেন, “আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা 
কিছু শুনেছি, তা অবশ্যই বর্ণনা করব তা মুআবিয়ার কাছে অগ্রীতিকর বা বিরক্তিকর মনে 
হলেও, তা তার ইচ্ছার বিরুদ্ধে গেলেও ৷** আমি যদি অন্ধকার রাতে তার বাহিনীতে না 
থাকি তাতেও আমার আপত্তি নেই” ।*** 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৪৩ 


(উবাইদুল্লাহ ইবনে ‘উমার আল-কাওয়ারীরা বলেন,) হাম্মাদ এ হাদীসটি এভাবেই অথবা 
অনুরূপ বর্ণনা করেছেন। 

টীকা* ঃ এই বিক্রয়ের অন্তরালে যে ভাব লুক্কায়িত ছিল তা হচ্ছে এই যে, সৈনিকগণ যখন গনীমাত থেকে 
নিজেদের অংশ পাবে তখন তারা এর মূল্য পরিশোধ করবে। এই ধরনের অনিশ্চিত লেনেদেন ইসলামে 
বৈধ নয়। কেউই নিশ্চিত করে বলতে পারে না সৈনিকদের ভাগে কি পড়বে এবং তার প্রকার ও গুণগত 
মানই বা কি হবে। 

টীকা** $ আমীর মুআবিয়ার (রা) অবস্থান দুর্বল ! যেহেতু তিনি এ হাদীস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে শুনেননি, সুতরাং তিনি তা মানতে বাধ্য নন তার এই দৃষ্টিভংগী যথার্থ নয় । প্রামাণ্য 
হাদীস মানতে যে কোন মুসলমান বাধ্য । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেছেন এবং যা 
কিছু করেছেন তার সম্পূর্ণটা জানা কেবল এক ব্যক্তি বা একটি দলের পক্ষে সম্ভব নয়। হাদীসবিশারদদের 
মতে রাবী হিসাবে উবাদা ইবনে সামিতের (রা) অবস্থান আমীরে মুআবিয়ার (রা) তুলনায় উত্তম । কেননা 
তিনি বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবী । তিনি মুয়াবিয়ার (রা) তুলনায় রাসূলের (সা) অনেক বেশী সাহচর্য 
লাভ করেছেন। কেননা আমীর মুআবিয়া (রা) মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেন । আল্লামা মুহাম্মদ 
ইবনে আবদুল হাদী, সিন্ধী হানাফী (মৃঃ ১১৩৮ হিঃ) সুনানে নাসাইর টীকায় লিখেছেন, “প্রামাণ্য হাদীস 
প্রত্যাখ্যান করার ব্যাপারে এটা তার উদ্ধত ভাবের প্রমাণ বহন করে। আল্লাহ আমাদের এবং তাকে 
(মুআবিয়া) ক্ষমা করুন”- (নাসায়ী, ২য় খণ্ড, পৃঃ ২২১) । 

ইমাম মালিক ও আমীর মুআবিয়ার (রা) অনুরূপ বিষয়বস্তু সধলিত একটি হাদীস বর্ণনা করেছেন। আতা 
ইবনে ইয়াসার বলেন, মুআবিয়া ইবনে আবু সুফিয়ান সোনা অথবা রূপার একটি পানপাত্র তার ওজনের চেয়ে 
" অধিক মূল্যে (স্বর্ণযুদ্বা বা রৌপ্যমুদ্বায়) বিক্রি করেন । আবু দারদা (রা) তাকে বললেন, “আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনের ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করতে শুনেছি। কিন্তু সমান সমান 
হলে কোন আপত্তি নেই” । মুআবিয়া (রা) তাকে বললেন, আমি এ ধরনের ক্রয়-বিক্রয়ে কোন দোষ আছে 
বলে মনে করি না। আবু দারদা (রা) বললেন, কে আমারও ওজর কবুল করবে যদি এর বিনিময় দেই? 
(অর্থাৎ আমি যদি তার রায়ের ভিত্তিতে নাজায়েয লেনদেনে লিপ্ত হই তাহলে আমার এই ওজর কি 
গ্রহণযোগ্য হবে)? আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস শুনাচ্ছি আর সে আমাকে 
তার রায় শুনাচ্ছে! অতএব তুমি (মুআবিয়া) যে এলাকায় আছো আমি (আবু দারদা) সেখানে বসবাস করব 
না । অতঃপর আবু দারদা (রা) মদীনায় উমারের (রা) কাছে চলে আসেন এবং তার কাছে ঘটনা বর্ণনা : 
করেন। অতএব ‘উমার (রা) মুআবিয়াকে লিখে পাঠালেন, “আর কখনো এ ধরনের ক্রয়-বিক্রয় করবে না। 
ওজন করে সমান সমান পরিমাণে ক্রয়-বিক্রয় করবে”-- (মুয়াত্তা ইমাম মালিক, পৃঃ ২৬১) । (স) 
টীকা*** $ ইবনে ‘আবদুল বার তার আল-ইস্তিয়াব ফী মা'রিফাতিল আসহাব’ গ্রন্থে এবং ইবনুল আসীর 
তার 'উসাদুল গাবাহ’' গ্রন্থে লিখেছেন, হযরত ‘উমার (রা) উবাদা ইবনে সামিতকে (রা) সিরিয়ার কাযী এবং 
মুবাল্লিগ (প্রচারক) নিযুক্ত করেন। তার কাছে আমীর মুআবিয়ার (সিরিয়ার গভর্নর) যে কাজই শরীআত 
পরিপন্থী মনে হত, তিনি তাতে বাধা দিতেন । আমীর মুআবিয়া বিরক্ত হয়ে বললেন, আমি তোমাকে এক 
জায়গায় স্থায়ীভাবে থাকতে দেব না । অতঃপর তিনি তাকে মদীনায় ফেরত পাঠান । ‘উমার (রা) তাকে 
জিজ্ঞেস করলেন, কোন জিনিস্‌ তোমাকে এখানে নিয়ে এসেছে? উবাদা (রা) পুরা ঘটনা খুলে বললেন । তা 
শুনে উমার (রা) বললেন, তুমি তোমার নির্দিষ্ট স্থানে ফিরে যাও । কেননা তোমাকে যে স্থান থেকে বহিষ্কার 
করা হয়েছে, আল্লাহ তা পছন্দ করেন না! তিনি আমীর মুআবিয়াকে (রা) লিখলেন, উবাদা তোমার অধীনস্থ 
নয়। সে হচ্ছে কাযী এবং এ কারণে সে স্বাধীন । (স) 


৩৪৪ সহীহ মুসলিম http://islamiBoi.wordpress.com 
- ti ec হ এৰ 3s e- s-  - #4 $$ hoc ce hes h\e 
rl A byl as bos Alls All nl Lio 
Ace ce es পা 
oF sN\\ ip 


UE PEON ESO 


ll > 2 ls Bl BES Ed KC Le 


Aceh ccd 


iG Lf TE JIN, i ঞ~ Jb. Feo শস kills 
dl 896 = IBC GL ASI TSG 0 A se 
ll EC ih bp i =) এ Al 4 4 
shin il a la i) oe i SX dl ol, A FY 


EA 


LESS 


A Je ৰ] ES 


৩৯১৭ । উবাদা ইবনে সামিত (রা) EES SERENE EEE OI 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের 
বিনিময়ে গম, যবের বিনিময়ে যব,. খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে 
লবণ পরিমাণে সমান সমান, বৈশিষ্ট্য সাদৃশ্যপূর্ণ এবং নগদ নগদ হতে হবে। সুতরাং 
যখনই এগুলোর অবস্থায় ও প্রকারে পরিবর্তন হবে, তখন তোমরা যেভাবে চাও 
বেচা-কেনা করতে পার, তবে হাতে হাতে ও নগদ হতে হবে। 

টীকা £ হাদীসে ছয় প্রকারের বস্তুর মধ্যে অসম বিনিময়কে সুদের কারবার হিসাবে উল্লেখ করা হয়েছে। 
কিন্তু এই হুকুম উল্লিখিত বস্তুর মধ্যেই সামীবদ্ধ নয় । বরং ধান, চাল, ডাল, সরিষা, মরিচ ইত্যাদির ক্ষেত্রেও 
প্রযোজ্য । কিন্তু পশুর আস্ত-বিনিময়ের ক্ষেত্রে এই হুকুম প্রযোজ্য নয়। একটি উটের বিনিময়ে দুটি উট বা 
একটি গরুর বিনিময়ে দুটি গরুর আদান-প্রদান হলে তা সুদী লেনদেন নয়। অনুরূপভাবে এক সের ডালের 
বিনিময়ে দুই সের চাল, অথবা এক সের সরিষার বিনিময়ে দুই সের মরিচ নেয়া হলেও তা সুদী কারবার 
নয়। কিন্তু এক সের ভাল সরিষার বিনিময়ে দুই সের নিকৃষ্ট মানের সরিষা গ্রহণ করা বা দুই সের উন্নত 
মানের চালের বিনিময়ে পীচ সের নিকৃষ্ট মানের চাল গ্রহণ করা সুদী কারবার হিসাবে গণ্য হবে। এই ধরনের 
সুদকে ইসলামী অর্থনীতির পরিভাষায় 'রিবা আল-ফাদল’ বলে । এই সুদ হাদীসে রাসূলের মাধ্যমে হারাম 
হয়েছে। রিবা আল-ফাদল নিয়ে ফিকহবিদদের মধ্যে যে মতবিরোধ রয়েছে তা জানার জন্য মাওলানা 
" মওদৃদীর ‘সুদ ও আধুনিক ব্যাংকিং' গ্রন্থের ১০৪-৬ পৃঃ দ্রষ্টব্য । (স) 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৪৫ 


PSL ex P64 


| Es, Er Bla Sn 

HB Sd dot all EAE Si) Pe (EES 
EX A See ED f 5 Su 5 Pos sd es DNs EX LF ok 
ml sh hl adh Eady alls oe Se HI 


Ee SIE 235 EL JES lel A By এ 


Ee all 

OU TUE OE থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লান্মাহ্‌ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যের বিনিময়ে রৌপ্য, গমের 
বিনিময়ে গম, যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে 
লবণ পরিমাণে সমান সমান এবং নগদ আদান-প্রদান হতে হবে । সুতরাং যে ব্যক্তি বেশী 
বা বেশী গ্রহণ করল সে সুদী কারবারে লিপ্ত হল। গ্রহণকারী ও প্রদানকারী 
উজার দাম জহা 11 | 


০১% A 


FAs sl LL lwp ১ , Bue EE ৮ 
Al A Le 4 bd Jaf sl se টী 


dS Se 


৩৯১৯ । আবু সাঈদ খুদরী (রা) বেক নিত } ডিন ৰলে, কাুৱতাহ সানালাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ$ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণে সমান সমান হতে 
ST NN LENT ERA 
coe core hes 2G. e.-2 
55 Syne 2) 


০০ 207 
Hb Hin Eyl ds Fe al > ১৬ k cul 


cll x5 We Ee নি Al fr es 5 “i d i 


i) 


A ECY SNL i; 3 EE A 


PEA 


http://IslamiBoi.wordpress.com 


৩৪৬ সহীহ মুসলিম 


৩৯২০ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ খেজুরের বিনিময়ে খেজুর, গমের বিনিময়ে গম, বালির বিনিময়ে 
বালি এবং লবণের বিনিময়ে লবণ পরিমাণে সমান সামান এবং নগদ লেনদেন হতে 
হবে। সুতরাং যে ব্যক্তি বেশী প্রদান করল কিংবা গ্রহণ করল সে সুদী কারবারে লিপ্ত 
হল । কিন্তু জিনিসের শ্রেণীর মধ্যে পার্থক্য থাকলে স্বতন্ত্র কথা । 


cee - | - > er ° e-toc ¢ PREF ESE IE HS = HEF 
)\ EE Lb 22 sul b> ~~ ae »l চে 


Re 


৩৯২১ ফুদাইল ইবনে গাযওয়ান থেকে উক্ত সিলসিলায় উপরের হাদীসের অনুরূপ 
বৰ্ণিত হয়েছে। তবে ‘হাতে হাতে নগদ বিনিময় হতে হবে' থক 0 0: যচ দায়ে 
নেই । 


oc ec e ch 2% 


ve EE vl EL খু $i. As ্‌ : Jl se L 
shod NESTE EAL 


Pz cores 


| bs SAD EEE be S52, iil Je 5১৯ 
৩৯২২ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ পরিমাণে সমান সমান এবং রৌপ্যের 
বিনিময়ে রৌপ্য পরিমাণে সমান সমান হলে বিনিময়ে কোন দোষ নেই । তবে যে ব্যক্তি 
বেশী দিল কিংবা বেশী নিল সে-ই সুদের কারবার করল। 


Zz 


7 cao ec fs \2 ber 


sl er SS A ILE so alas Lio 


22 cou. c tee Fis 6 2 লগত sc ৰ 
dl 00 Ju d Je ll -) KE fo KF $2 esl 3 [& i ur 


} ধ ‘ JS f ll Pl Lr JS Ea) 


৩৯২৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন ঃ দীনারের (স্বর্ণমুদ্রাী) আস্ত-বিনিময় হতে পারে যদি উভয় দিক সমান হয় । 
অনুরূপভাবে দিরহামের (রোৌপ্যমুদ্রা) আস্ত-বিনিময় হতে পারে যদি উভয় দিক সমান 
হয়। 


EE Lo) id Rd 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৩৪৭ 


Prd 22 CESS 


> dn Gd el J ৩ a Ae al allan halos 


Ed পল 


2 


Ly ie fs Es ৮ Leo 


৩৯২৪ ৷ মালিক ইবনে আনাস বলেন, মূসা ইবনে আবু তামীম আমাকে উক্ত 
সিল্সিলায় উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


e- --0-2 te Pod Lod 20 18.2 


JH Ff PELE Er Opa 25 

AL AB ISAETIE ADI IAMIES EID ELI 
22306 - te 20.8, JB fer SFE Al oan .- 22 
JL el 5h wl de BB LCs fb GG os SSN aS 


LEU MELD Lod od cl 
F522 LBL 23 wc 2s £2 cove 


Ls EE bel ~ Gb HOA EIKL StS 
5B JI 


৩৯২৫ । আবুল মিনহাল থেকে বর্ণিত । তিনি বলেন, আমার এক অংশীদার হজ্জ মওসুমে 
অথবা হজ্জের দিনগুলোতে মূল্য পরিশোধের শর্তে কিছু রূপা ধারে বিক্রি করল । অতঃপর 
সে আমার নিকট আসল এবং আমাকে অবহিত করল । আমি বললাম, তোমার এই 
লেনদেন বাঞ্ছিত নয়। সে বলল, আমি তা বাজারে বিক্রি করলাম, কিন্তু কেউ আমার এ 
কাজে আপত্তি করেনি । অতঃপর আমি বারাআ ইবনে আযিবের (রা) কাছে এসে তাকে 
(এ ব্যাপারে) জিজ্ঞেস করলাম । জবাবে তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম (হিজরাত করে) মদীনায় আসলেন । তখন আমরা এ ধরনের বেচা-কেনা 
করতাম । তিনি বললেন ঃ “এ ধরনের ক্রয়-বিক্রয়ের মধ্যে যেটা হাতে হাতে নগদ হবে 
তার মধ্যে কোন দোষ নেই । কিন্তু যে (লেনদেন) ধারে হবে তা সুদের কারবার হবে” । 
তবে তুমি (এ ব্যাপারটি) যায়েদ ইবনে আরকামের (রা) নিকট গিয়ে জিজ্ঞেস করে 
নাও । কেননা তিনি আমার চেয়ে বড় ব্যবসায়ী । অতএব আমি তাঁর নিকট এসে (এ 
lil aa LALLA AEB 


হস cs PECL ON Jz shade 7 


2" ce 


x Bon IE sale je lon de Jie 


৩৪৮ সহীহ মুসলিম | http://IslamiBoi.wordpress.com 


লল জনত ef - Ace 


PEE NES NTO Pls Ap EWS I 
SE RTE TE 


৩৯২৬ । হাবীব থেকে বর্ণিত । তিনি আবুল মিনহালকে বলতে শুনেছেন, আমি বারাআ 
ইবনে আযিবকে (স্বর্ণের সাথে রূপার বা রূপার সাথে স্বর্ণের) বিনিময় সম্পর্কে জিজ্ঞেস 
করলাম । তিনি বললেন, তুমি যায়েদ ইবনে আরকামকে (রা) গিয়ে জিজ্ঞেস করো। 
তিনিই এ ব্যাপারে অধিক জ্ঞাত। অতএব আমি যায়েদকে জিজ্ঞেস করলাম । তিনি 
বললেন, তুমি বারা‘আর কাছে গিয়ে জিজ্ঞেস করো। সে (আমার চেয়ে অধিক জ্ঞাত । 
অবশেষে তারা উভয়েই বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারে স্বর্ণের 
বিনিময়ে রৌপ্য বিক্রি করতে নিষেধ করেছেন। 


s£ Pe ly se Es I 24 


ir oS 9 dK Idols Er ll 


ঞী 2 ERI HS Et LS EE Sel a EE 


Ed পল লাল পল 


LIE 40 I és ৰ ial C24 s, L i 


Ed পল ল 


Ed et 


SHE EEO SAE CURT TE 
তিনি বলেন, পরিমাণে সামন সমান না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
রূপার বিনিময়ে রূপা এবং স্বর্ণের বিনিময়ে স্বর্ণ বিক্রি করতে নিষেধ করেছেন। কিন্তু 
তিনি স্বর্ণের বিনিময়ে রূপা এবং রূপার বিনিময়ে স্বর্ণ আমরা যেভাবে চাই ক্রয়-বিক্রয় 
করার অনুমতি দিয়েছেন। রাবী বলেন, এক ব্যক্তি তাকে (মূল্য পরিশোধের ধরন 
সম্পর্কে) জিজ্ঞেস করল । তিনি বললেন, তা নগদ-নগদ হতে হবে। আমি (রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে) এরূপই শুনেছি। 
scot ced ec Po CF clr ৮৪০৮ “০০৬ ec 2 2) . 

Hons ELLE EE oo 


Jb ECU Fle rs Sm sls Ee ‘259 


লাল 


Ac Lod Eddie 


পাল পল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মু’লিম ৩৪৯ 


৩৯২৮ ৷ আবদুর রাহমান ইবনে আবু বাকরাহ বলেন, আবু বাকরাহ (রা) তাকে বলেছেন 
যে, রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেছেন... উপরের 
হাদীসের অনুরূপ ৷ 

পেশ - ez hes cor 5% . 20 
sb 4 Be A Ll পোণ ss Y x Eu ll 
32 C1 - শপ Fu < es a2 «28% 

PA SEP coe s--oAMss 2 pot 


LSPS EA LIENS 


He ee CA 5S fj ন bls El < Hi AhEL 


2 oz 


১৯ SE NE 54 as afd 


EEE EOE ETT KE CTE 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুক্তা ও স্বর্ণখচিত একটি হার আনা হল । এটা 
গণীমাতের মাল ছিল এবং তা বিক্রির জন্য রাখা হল । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম নির্দেশ দিলেন £ এর মধ্যে ব্যবহৃত স্বর্ণ পৃথক করে নিতে হবে । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাদের বললেন ৪ স্বর্ণের বিনিময়ে স্বর্ণ সমান 
সমান ওজনে বিক্রি করতে হবে। 


ze 270-2 


2 ee oc Secor 


sd i Sr ly db Pays TE 


dics Ke EO oer cr 0 তত পতল 
ৰ 


BY at) aed MS 2 rie SLB IS 02 HU এ NS 


307 ecco hag, 2 oo 2 ecce ced c- 


DEH ABE se HLH wins as 
La = CY J 


EEE EET SEED থেকে বর্ণিত । তিনি বলেন, খাইবার বিজয়ের দিন 

বারো দীনারে আমি একটি হার খরিদ করলাম । এটা সোনার তৈরী ছিল এবং তাতে 
মুক্তা বসানো ছিল। আমি এর সোনা এবং মুক্তা পৃথক করলাম এবং বার দীনারের অধিক 
(সোনা) পেলাম ৷ আমি এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ 
করলাম ৷ তিনি বললেন ঃ পৃথক না করা পর্যন্ত তা বিক্রি করা যাবে না। 


http://IslamiBoi.wordpress.com 


৩৫০ সহীহ মুসলিম 

- cz -2 0, E FI 36 ৰ $ 2, e 236 

hy ra SF yo i5 U১ ১ 52 “2 ‘alo Sx Le 
2-0 -0o 0 
is C3 


৩৯৩১ । সাঈদ ইবনে ইয়াযীদ থেকে উক্ত সিলসিলায় উপরের হাদীসের অনুরূপ বর্ণিত 
হয়েছে। 


ce ee ec 


SI eds Ln hs Ee 5s! Hs hs J J 


CEA TRE 


DY abt Cad Ss LE se a bPdse 
fe 5S! এ 2 La -- La 4 lL 


EEE EE RES CE EEE I ES I SEE EEE 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম । আমরা ইহুদীদের সাথে এক 
উকিয়া স্বর্ণ দুই অথা তিন দীনারের বিনিময়ে কেনা-বেচা করতাম । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ তোমরা সমান সমান ওজন ছাড়া স্বর্ণের বিনিময়ে স্বর্ণ 
বিক্রি করো না। 

টীকা £ চল্লিশ দিরহাম সমান ওজনকে এক উকিয়া বলে । 


| u 125 2 stl Js > iy oF 2 gf Gab ee 
do PRE Ta EE acc 


ss ~ 9 6 4 i> Pl SIO GE Gb Ses 


cr cco Fe.k- EOE AF anh dA 3 


JC lols. As 233 SB WEI JS bk 3 


Zt a2 লট লপপতল পা 


এদা. ° SI = 5 co li ১ 65 JE Eien 


Le 2 sh edie লন 


as পক লপ 


JSS) 0 2% 25 Wy 


Es 


৩৯৩৩ । হানাশ থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা ফাদালা ইবনে উবাইদের সঙ্গে এক 
যুদ্ধাভিযানে ছিলাম । আমার ও আমাদের সঙ্গীর ভাগে সোনা, রূপা এবং মুক্তার সমন্বয়ে 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৫১ 


তৈরী একটি সোনার হার পড়ল । আমি তা বিক্রি করতে মনস্থ করলাম। আমি (এ 
সম্পর্কে) ফাদালা ইবনে উবাইদকে (রা) জিজ্ঞেস করলাম । তিনি বললেন, তা থেকে 
সোনা পৃথক করে এক পাল্লায় রাখ এবং তোমার সোনা অপর পাল্লায় রাখ। অতঃপর 
তুমি সমান সমান ব্যতীত অতিরিক্ত গ্রহণ করো না। কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ “যে ব্যক্তি আল্লাহ ও শেষদিনের প্রতি ঈমান 
IAA EGE Lol UO LO 


FE EA # কল তত ec 2e2 2 


co 0h 558. LE PR 
dm C0 r~ J Al ul BF ie fe nl Ll alls | 
La Ist Ns er cer sc HB. 


PAE Air w I 5 pla S38 PBs am Pt 


Are cbs os c- Poors 2 eu Pha ocr 


~~ JE Bin in WEL sail) slo i) (DRE 


Ns Sz sz 23,208 eo ces + ০০ 


% BIAS HH SIE Joi 30 


পল জগ পপ 


25.4 


44 J ey ; Lib SRE celal HES EO 
ul J Ll 3] Rac 


৩৯৩৪ ৷ মা'মার ইবনে ‘আবদুল্লাহ: থেকে বর্ণিত । তিনি তার গোলামকে এক সা’ গম 
নিয়ে (বাজারে) পাঠালেন এবং বলে দিলেন, প্রথমে এটা বিক্রি কর, অতঃপর এর 
বিক্রয়মূল্য দিয়ে বার্লি ক্রয় কর। গোলমাটি তা নিয়ে বাজারে গেল এবং এর বিনিময়ে 
এক সা'র কিছু অধিক বার্লি নিয়ে আসল । সে মা'মারের কাছে ফিরে আসল এবং তাকে 
এটা জানাল মা'মার তাকে বললেন, তুমি এরূপ করলে কেন? ফিরে যাও এবং তা ফেরত 
দাও । পরিমাণে সমান সমান ছাড়া কখনো গ্রহণ করবে না । কেননা আমি রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ “গমের বিনিময়ে গম এবং সমান 
সমান হতে হবে” ৷ রাবী বলেন, তখনকার দিনে যবই ছিল আমাদের খাদ্য । তাকে বলা 
হল, গম তো বালির অনুরূপ নয়? জবাবে মা’মার বললেন, আমার আশংকা হচ্ছে এটাও 
'সাদৃশ্যপূর্ণ কিনা । 

টীকা £ ইমাম মালিক বলেন, যব ও গম একই জিনিস তাই এর মধ্যে সমান সমান না হলে সুদ হবে। কিন্তু 


অন্য সমস্ত বিশেষজ্ঞ আলেমদের মতে তা পৃথক দুই জিনিস । কাজেই এর বিনিময়ে কম-বেশী হলে সুদ 
হবেনা। 


http://IslamiBoi.wordpress.com 
৩৫২ সহীহ মুসলিম 


2-0-2 i cc e-c7 0-7 He 1s He 
Jl ie iy ue Lo 


Ss-he Leo - #588 ies oc ue ec er ces 


LEB) ci 20 Js 2 Jr fl ae 803 off ote 


এ ০০০৪০ ০ ৪-০ seh at s 2.2 


sh চলল oe He < dd te lint Ue 


এপ পল শপ EE ITN -efeo « 


“ie dL BITE ss 0B I At Sls 


tenet 


uel a sl EELS a YRS Ee SAS Fe 


Ed 


ললিত ত « 


5s sl ek SIL wl ক Je 


PL 
LS Rd 


Ec DS, IE at 
EEE ECE TEE CR TEE ET রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বনী আদী আল-আনসারী গোত্রের এক ব্যক্তিকে রাজস্ব আদায়ের 
জন্য খাইবার এলাকায় পাঠালেন। সে সেখান থেকে কিছু উন্নতমানের খেজুর নিয়ে ফিরে 
আসল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, “খাইবারের 
সব খেজুরই কি এরূপ”? সে বলল, না, হে আল্লাহর রাসূল! আমরা বিভিন্ন প্রকারের দুই 
সা’ নিম্নমানের খেজুরের বিনিময়ে এক সা’ উত্তম খেজুর খরিদ করেছি। তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ “তা করো না, বরং পরিমাণে সমান. সমান 
নিতে হবে । অথবা .তোমাদের খারাপ খেজুর বিক্রি করে তার মূল্য দিয়ে উত্তম খেজুর 
খরিদ করবে । এভাবেই পরিমাপ (পূর্ণ হবে) । 
টীকা ঃ হাদীস থেকে প্রতীয়মান হচ্ছে যে, এক জাতীয় জিনিস ভালো-মন্দের তারতম্য করে বিনিময়ের 
সময় পরিমাণে কম-বেশ করা যাবে না। হাদীস থেকে একথাও সুস্পষ্ট হয়ে যায় যে, ওজন ও পরিমাপের 
শ্ৰেণীভুক্ত বস্তুতে কম-বেশী হলে তা সুদে পরিণত হবে। 


ce Ao cor 


sr ° SL PAH ত ৰি 22 


= 2 - a lez. ax e ec} ee ক ec 


EEE CEE Sas Sx ord ae eo ts lu 


laa as hs - #6 cach toc 
I ie J xl 54 al Pall diinol 


লা লালন 


LAINIE TE AFL ESL ALS J পুল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৫৩ 


শত ত 22t.-s 


৩- sil dl IED lal; sella S- tall b]- 


ELL Hl hed 


৩৯৩৬ । আৰু সাঈদ খুদরী ও আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে খাইবার এলাকায় (রাজস্ব বিভাগে) কর্মচারী নিযুক্ত 
করেন। সে ওখান থেকে কিছু উত্তম খেজুর নিয়ে ফিরে আসে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ঃ “খাইবারের সব খেজুরই কি এরূপ 
(উত্তম)?” সে বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহর শপথ! (খাইবারের সব খেজুরই) 
এরূপ নয়। বরং আমরা দুই সা’ (খারাপ) খেজুরের বিনিময়ে এরকমের এক সা’ এবং 
তিন সা'র বিনিময়ে দুই সা’ নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 
$ “এ রকম কাজ আর করবে না। বরং খারাপ খেজুর নগদ মূল্যে বিক্রি করে দাও। 
অতঃপর এই মূল্যের বিনিময়ে উত্তম খেজুর খরিদ কর” । 

Esl ra wl Loe 


সা EI ot 3 c EL poi us 


ESE AE 


soa 24, PF. 2 
HP EL Wr Lr SF CAO il, soll ls 
Ae 2 - - Ls 


U৯ Fie Lie ne I A do sm 


পৰত < 


Bil C4 Edd dIB G05 Ld ll 


JE ji joo pal bdo) p Se SEES 
FSIS LSE ISS FHL 


se hes Pero o- He- ced 


Bb < 3 dr EBLE HY Aoi 


পা লপ পা 


৩৯৩৭ । আৰু সাঈদ খুদরী (রা) ৰলে, নিনাল (রা) উন্নত মানের খেজুর নিয়ে 
আসলেন । রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন £ “এগুলো 
কোথা থেকে এনেছো।” বিলাল (রা) বলেন, আমাদের কাছে কিছু খারাপ খেজুর ছিল। 
নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর উদ্দেশ্যে এর এক সা এর বিনিময়ে 
আমাদের দুই সা’ (নিম্নমানের) খেজুর বিক্রি করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 


http://IslamiBoi.wordpress.com 


৩৫৪ স’ঠাহ মুসলিম 


আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় এ তো একেবারে সুদ ৷ এরূপ করনা, বরং যখন তুমি 
(উত্তম) খেজুর খরিদ করতে চাও, রোম 
"অতঃপর তার মূল্য দিয়ে এগুলো খরিদ করো ।” 


ইবনে সাহলের হাদীসে “ইনদা যালিকা” শব্দটি উল্লেখ নেই । 
“eC 
iy oF yell sl EP 2 nn Ee dl 


Roc er. 


JS AL J : dy < ll Le Sl 53% Le 
odd BUI on la TAC nt de 
+ ০০৪ 52202. 


ba Sl nie 


৩৯৩৮ ৷ আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু খেজুর উপস্থিত করা হল । তিনি বললেন £ এ খেজুর 
তো আমাদের (মদীনার) খেজুরের মত নয়! তখন লোকটি বললে, হে আল্লাহর রাসূল! 
এর এক সা’ খেজুরের বিনিময়ে আমাদের খেজুরের দুই সা’ বিক্রি করেছি । রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ “এটা তো সূদ। কাজেই এটা ফেরত দিয়ে 
দাও । অতঃপর আমাদের খেজুরগুলো বিক্রি করে এর মূল্য দিয়ে এগুলো খরিদ কর” 
০০০ 2 eo- 20 Ne, he 
Tonge Ha (CY 
SEE TST Ea EGE 
- ecco th LESS PR HT 
a SS AM Bl ob SL do Ge 


Ac ood eae 


Be FLT a A FY JE af di BL 
us £2১১ €ৈ 


৩৯৩৯ । আবু সাঈদ খুদ্রী (রা) খেকে নৰ্দিত। ভিনি বলেন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আমাদের বিভিন্ন মানের খেজুর (একত্রে মিশিয়ে) 
খেতে দেয়া হত । আমরা এক সা’ উত্তম খেজুরের বিনিময়ে আমাদের দুই সা’ বিক্রি 
করতাম । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এ সংবাদ পৌছলে তিনি 


http://IslamiBoi.wordpress.com সহীহ L al 
ঘোষণা করলেন ঃ£ এক সা’ খেজুরের বিনিময়ে দুই সা’ খেজুর, এক সা’ গমের বিনিময়ে 
দুই সা’ গম এবং দুই দিরহামের বিনমিয়ে এক দিরহাম আদান-প্রদান করা যাবে না” । 


PE ce ee 2 ০৮৪ তপ্ত ত০ ua ec . 
oF 2 | Jl ln 0 Ge 
cb 0) Ea > Ek iM 


at be ৰ: 


222 EA 1 


el 5 Gis fw IN Np ঢ্ AS <) 


EAC Ps Led 


J সে ৰ El je ds 8 EG 5% 


Poe ce c-) 56 


an cll « Gs. oe NES ARCS Ae de 5 


ci 2 ecb 


hl, Be SAY CE CL IGN a Si a cis sl 


PS 


BLEDEL 


৩৯৪০ । আবু নাদরাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে ‘আব্বাসকে (রা) 
সোনা-রূপার বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করলাম ৷ তিনি জিজ্ঞেস করলেন, তা কি নগদ 
নগদ বিনিময়? আমি বললাম, হা! তিনি বললেন £ঃ এতে কোন দোষ নেই । আমি আবু 
সাঈদ খুদ্রীকে (রা) এ সম্পর্কে অবহিত করলাম এবং বললাম আমি ইবনে আব্বাসকে 
সোনা-রূপার ক্রয়-বিক্রয় সম্বন্ধে জিজ্ঞেস করলাম তিনি আমার কাছে জানতে চাইলেন, 
তা নগদ নগদ হাতে হাতে কিনা? আমি বললাম, হা । তিনি বললেন, তাতে কোন দোষ 
নেই । আবু নাদরাহ বলেন, আমার কথা শুনে আবু সাঈদ (রা) বললেন, আচ্ছা, আমরা 
অচিরেই তাকে লিখব যেন তিনি তোমাদের এই ফতোয়া না দেন। অতঃপর আবু সাঈদ 
বলেন, আল্লাহর শপথ! একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গোলাম 
তাঁর নিকট কিছু খেজুর নিয়ে আসে । কিন্তু তিনি তা গ্রহণ করতে অসন্মতি জানান এবং 
বলেন, “মনে হচ্ছে এগুলো আমাদের এলাকার খেজুর নয়।” গোলামটি বলল, এ বছর 
মদীনায় খেজুরের ফলন ভাল হয়নি এবং প্রাকৃতিক দোষ পড়েছে, তাই পুষ্ট হয়নি । আমি 
এগুলো অন্যের থেকে নিয়েছি এবং যে পরিমাণ গ্রহণ করেছি- বিনিময়ে আমাদের খেজুর 
থেকে তার চেয়ে কিছু অধিক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 
8 “তুমি অধিক প্ৰদান করে সুদী কারবারে লিপ্ত হয়েছ । আর কখনো এরূপ লেনদেনের 
কাছেও যাবে না । যখন তুমি নিজের খেজুর নিয়ে সন্দেহে পতিত হও (এর মান নির্ণয়ে), 


http://IslamiBoi.wordpress.com 


৩৫৬ সহীহ মুসলিম 


তা নগদ মূল্যে বিক্রি করে দাও । অতঃপর এই অর্থ দিয়ে তোমার পছন্দসই খেজুর কিনে 
নাও ৷” 
চু ls Ll LS 
Sxl le UE sl BE FN Ls 
ain SAL - Mobos + 


2 35s sr sd Spd SEE HOLS 


Ed Ed 


é VE টন HU IL % oI, 


ES MEd 


Hore [Fed chr Bor 


PS খা CEE, AEE JE 


4 ece 020 


4 23 le < <i 6 ba 4 si YL AIGH 
Ey. 4 J IES PED TE 


3% Fal UN OE BC 


পারি Pec 02 Los Pe. ৰ 


Ed PA 


SEE EU HONS HEN আমি ইবনে ‘উমার ও ইবনে 
আব্বাসকে (রা) সোনার সাথে সোনার বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করলাম । তীরা উভয়ে 
এতে কোন দোষ মনে করেন না। একদা আমি আবু সাঈদ খুদরীর (রা) নিকট বসা 
ছিলাম । আমি তাকে সোনা-রূপার বিনিময় সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন, যা 
অতিরিক্ত হবে তা সুদ । আমি তাদের দুজনের অভিমতের প্রেক্ষিতে তার এ কথা মেনে 
নিতে অস্বীকৃতি জানালাম । জবাবে তিনি বললেন, আমি কেবল সে কথাই তোমাকে 
বলব যা আমি রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি । তা হল এই : 
এক খেজুর বাগানের মালিক উন্নতমানের এক সা’ খেজুর নিয়ে তার নিকট আসলো 
অথচ নবী সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর ছিল ভিন্ন রঙের । নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ঃ “তুমি এগুলো কোথায় পেয়েছ?” সে 
বলল, আমি দু’সা’ খেজুর নিয়ে (বাজারে) গিয়েছিলাম এবং তা দিয়ে এই এক সা’ খরিদ 
করেছি। বাজারে এগুলোর প্রচলিত দাম এই এবং এগুলোর (উন্নতমানের খেজুর) 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৫৭ 


প্রচলিত দাম এই ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ “তোমার 
অমঙ্গল হোক! তুমি তো সুদী কারবার করেছ। তুমি যখন এরকম করতে চাও প্রথমে 
তোমার খেজুরগুলো নগদ মূল্যে বিক্রি করে নাও। অতঃপর সেই মূল্য দিয়ে তোমার 
পছন্দসই খেজুর খরিদ করে নাও!” 

আবু সাঈদ (রা) বলেন, খেজুরের বিনিময়ে (মানের ভিত্তিতে ওজনের তারতম্যে) খেজুর 
ক্রয়-বিক্রয় করার মধ্যে সূদের উপাদান থাকাটা খুবই স্বাভাবিক । অথবা সোনার 
বিনিময়ে সোনা (ওজনের তারতম্যে) লেনদেন (করার মধ্যে সুদ থাকাটা খুবই 
স্বাভাবিক) । আবু নাদরা বলেন, পরে আমি ইবনে উমারের কাছে আসলাম । তিনিও 
আমাকে এঁ রূপে কেনা-বেচা করতে নিষেধ করলেন । তবে আমি ইবনে ‘আব্বাসের 
(রা) নিকট যাইনি । আবু নাহরাহ বলেন, আবু সাহবা’ আমাকে বর্ণনা করেছেন যে, তিনি 
এই মাসয়ালা সম্পর্কে মক্কায় ইবনে ‘আব্বাসের (রা) ফাছে জিজ্ঞেস করছেন, তিনিও এ 
ধরনের ক্রয়-বিক্রয় অনুমোদন করেননি । 


2 eg 7-0-2 eM Oe aa £ - Se 5} Ts. fe 25-2 


bi, Be Si cr লী Bd Sobet she Tf Ge 


Heddy sr 1 Gr lk Ein J6 Laat 


2 ces 


iol 4 50: ER KR 2 ln SEP Als bal fa) 


THE 20 Fa Lots 


wn sds ) Ge sl ESN dD JEG 


e hte 


u Anal Yl 23 al IE is | Lo Jl I 


ec te bo 


ESTE Ll Ei 
৩৯৪২ । আবু সালেহ্‌ (যাইরাত) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবু সাঈদকে (রা) 
বলতে শুনেছি । দীনারের বিনিময়ে দীনার এবং দিরহামের বিনিময়ে দিরহাম, সমান 
সমান বিক্রি করা যেতে পারে। কিন্তু যে কেউ এর বেশি নিল বা দিল সে সুদের কারবার 
করল। আবু সালেহ বলেন, তখন আমি তাকে বললাম, ইবনে আব্বাস (রা) তো এর 
বিপরীত বলেন । জবাবে আবু সাঈদ (রা) বললেন, আমি ইবনে আব্বাসের সাথে সাক্ষাত 
করলাম এবং তাকে বললাম, আপনি যে কথাটি বলছেন তা কি আপনি রাসূলুল্লাহ 
সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছেন, না মহান পরাক্রমশালী আল্লাহর 
কিতাবে পেয়েছেন? উত্তরে তিনি বললেন, “এর কোনটি নয়। আমি তা রাসূলুল্লাহ 


http://IslamiBoi.wordpress.com 


৩৫৮ সহীহ মুসলিম 


সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছেও শুনিনি এবং আল্লাহর কিতাবেও পাইনি । বরং 
আমাকে উসামা ইবনে যায়েদ (রা) বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্গাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন ঃ কেবলমাত্র ধারের ক্ষেত্রেই সুদ হয়” । 

টীকা £ উসামা ইবনে যায়েদ (রা) থেকে বিভিন্ন সূত্রে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লামের এ 
হাদীস থেকে আমরা ‘রিবা আল নাসিয়া*র পরিচয় পাহ । খণদাতা নিজের মূলধনের অতিরিক্ত যে অর্থ খণ 
গ্রহীতার নিকট থেকে শর্ত সাপেক্ষে লাভ করে থাকে তাকে ইসলামী অর্থনীতির পরিভাষায় রিবা 
আল-নাসিয়া বলা হয়। অর্থাৎ খণ ব্যাপদেশে যে রিবা (সুদ) গ্রহণ বা প্রদান করা হয়। কুরআন মজীদে এই 
রিবাকেই হারাম ঘোষণা করা হয়েছে ‘রিবা আল-নাসিয়া’ হারাম হওয়ার ব্যাপারে মুসলিম উম্মাহর 
ফিকহবিদদের মধ্যে একমত্য প্রতিষ্ঠিত হয়েছে। কুরআন মজীদের নিম্নোক্ত আয়াতগুলোতে এই সুদকে 
. হারাম ঘোষণা করা হয়েছে। এ গ্রেকে বিরত থাকতে বলা হয়েছে এবং যারা এ নির্দেশ মানতে প্রস্তুত হবে 
না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সূরা বাকারা, ২৭৫, ২৭৬, ২৭৮ এবং ২৮৯ নম্বর আয়াত । 
সূরা আলে ইমরান, ১৩০ নম্বর আয়াত এবং সূরা রূম, ৩৯ নশ্বর আয়াত । 

সুদ সম্পর্কিত প্রাথমিক বিধান কেবল ঝ্ণের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল অর্থাৎ টাকা পয়সা ধার দিয়ে সুদ গ্রহণ 
করা বা প্রদান করা হারাম ছিল কিন্তু বস্তু সামখীর আত্ম বিনিমিয়ের ক্ষেত্রে অতিরিক্ত পরিমাপে 
আদান-প্রদানকে তখনো সুদের পর্যায়ভুক্ত ঘোষণা করা হয়নি । পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাও হারাম ঘোষণা করেন- যা ইতিপূর্বে উল্লিখিত হাদীসসমূহে দেখতে পাই ৷ হযরত ‘আবদুল্লাহ্‌ 
ইবনে ‘আব্বাস (রা) প্রথম দিকে উসামা ইবনে যায়েদের এই হাদীসের ভিত্তিতেই ফতোয়া দিয়েছিলেন যে, 
সূদ কেবল খঝণের সাথে সম্পৃক্ত, হাতে হাতে বা নগদ লেন-দেনের মধ্যে সুদ নেই । কিন্তু পরবর্তীকালে 
তিনি যখন সহীহ হাদীস থেকে জানতে পারলেন যে, রাসূলুল্লাহ সান্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম নগদ 
লেনদেনের ব্যাপারেও অতিরিক্তি বস্তু (রিবা আল-ফাদল) গ্রহণ নিষিদ্ধ করেছেন, তখন তিনি নিজের 
পূর্বেকার ফতোয়া প্রত্যাহার করেন । হযরত জাবির (রা) বলেন, 

LES AS deal A GE LAs Bal ses 
অর্থাৎ ইবনে ‘আব্বাস (রা) তার সুদ ও মুত‘আ বিবাহ সম্পর্কিত মত থেকে প্রত্যাবর্তন করেছেন। 
অনুরূপভাবে ইমাম হাকেমও বর্ণনা করেছেন যে, ইবনে ‘আব্বাস (রা) পরবর্তীকালে সেই ফতোয়া থেকে 
তওবা ও ইস্তেগফার করেন এবং রিবা আল-ফাদলকে কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করতে থাকেন। 
আমাদের দেশের ব্যাংক, শিল্পঝণ সংস্থা, গৃহ নির্মাণ খণ সংস্থা প্রভৃতি প্রতিষ্ঠান যে ঝণ দিয়ে থাকে তার সুদ 
এই ‘রিবা আল-নাসিয়ার’ আওতাভুক্ত । সুতরাং তা হারাম হওয়ার ব্যাপারে কোন দ্বিমত নেই । কেউ কেউ 
বলে থাকেন এসব প্রতিষ্ঠানের সুদের হার অত্যন্ত কম, তাই এটা কুরআনের নিষিদ্ধ ঘোষিত সুদের 
আওতায় পড়ে না। এরূপ কথা সুদের ইসলামী বিধান সম্পর্কে তাদের চরম অজ্ঞতার পরিচয় বহন করে। 
কারণ পরিমাণে কম বা বেশীর ভিত্তিতে কুরআন সুদকে হারাম ঘোষণা করেনি । বস্তুত যে জিনিস হারাম তা 
পরিমাণ কম বা বেশী যাই হোক- তা হারাম । (স) 


EPH CF BS 
ze Ae BN er 
BAI El Fl I 225" oh, Fl hb “ LL) ox Sl 


০% Ns ec} ex x02 hh oh igo 


LY Ge didlo dr PES GS 


লাল পল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৫৯ 


Ld 202 


hsb Cl) CP NE Ss 


৩৯৪৩ ৷ উবায়দুল্লাহ ইবনে আবু ইয়াধীদ থেকে বর্ণিত । তিনি ইবনে আব্বাসকে (রা) 
বলতে শুনেছেন, উসামা ইবনে যায়েদ (রা) আমাকে অবহিত করেছেন, নবী সাল্লাল্লাহ 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ “ক্বেলমাত্র ঝণের সাথে সুদী লেনদেন সম্পৃক্ত ৷” 
Er Ex hut fe, cle Gre a Ls 
js 202 EI + e.2 


J ঠ Ne Sj ১ uy ri se vie rl 4“ cs usbul lb A> AY 


sl HELIN i “i El 


৩৯৪৪ । ইবনে আব্বাস (রা) থেকে উসামা ইবনে যায়েদের (রা) সূত্রে বর্ণিত । 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ (মুদ্রা এবং দ্রব্যসামগ্রীর) বিনিময় 
নগদ নগদ হলে তাতে (একই দ্রব্যের আস্ত-বিনিময়ে পরিমাণে তারতম্য: হলে) সুদ 
হবে না। 


- 2 20 


Ss dy CII io gl 5 5 5 bul 


Sets Ns Bcc 8 ee 2,0 - we 


LET RY ew oo Pde 


ds 4 yy ue নম্ৰ bss AW dls RAEN Ku le 


ats cs e- fe EA % 


AYRE LIS EO EL Ee 3 4le 
2 301 


৩৯৪৫ ৷ আতা ইবনে আৰু রাবাহ থেকে বর্ণিত । তিনি বলেন, আবু সাঈদ খুদরী (রা) 
ইবনে ‘আব্বাসের (রা) সাথে সাক্ষাত করেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, (মুদ্রা এবং 
দ্রব্যসামগ্রীর) লেনদেন সম্পর্কে কি বলছেন; আপনি কি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে শুনেছেন, না কি কিছু আল্লাহর কিতাবে পেয়েছেন? উত্তরে ইবনে 
‘আব্বাস (রা) বললেন, “এর কোনটিই আমি বলি না। আপনারা. তো রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক বেশী জানেন । আর আল্লাহর কিতাব তাও 


http://IslamiBoi.wordpress.com 


৩৬০ সহীহ ম্নসলিম 


আমি অধিক বেশী জানি না। আমাকে বরং উসামা ইবনে যায়েদ (রা) জানিয়েছেন যে, 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ জেনে রাখ! কেবলমাত্র ঝণের সাথে 
bE 


[Ed পালা লাখীলে 


Le EE 1 de I i FF EE 
<, a EDN 0 fj dls rR এ us 


EE UE CE TERE BE EE BEE EE 
আলাইহি ওয়াসাল্লাম “সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী উভয়কেই অভিসম্পাত 
করেছেন।” আলকামা বলেন, আমি বললাম এর লেখক ও সাক্ষীদ্বয়? আবদুল্লাহ (রা) 
বললেন, আমরা শুধু এতটুকু বলব যা শুনেছি । 


$ select, aa he tas2 


PES Gs Vs Ly i eo ris, eet 9227 


Ee, 4 FRAY ss ai eR CEA Jil Fly 


A be Als 


CTE HE IE ST EEE OEE EY 
ওয়াসাল্লাম সুদ খ্রহণকারী সুদ প্রদানকারী, এর হিসাবরক্ষক (বা চুক্তিপত্র লেখক) এবং 
এর সাক্ষীদ্বয় সবাইকে অভিসম্পাত করেছেন। তিনি বলেছেন এরা সবাই সমান 
অপরাধী । 


টীকা $ পবিত্র কুরআনে সুদখোরদের বিরুদ্ধে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা দেয়া 
হয়েছে । তাতে বলা হয়েছে, যদি তোমরা নিজেদের ঈমানদার বলে দাবী কর তাহলে সুদভিত্তিক লেনদেন 
পরিহার কর (সূরা বাকারা £ ২৭৮-৭৯) । হাদীস শরীফে সুদখোরদের কার্যক্রম আরো জঘন্য ভাষায় তুলে 
ধরা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে ব্যক্তি জেনেশুনে এক দিরহাম 
(রৌপ্যমুদ্রা) পরিমাণ সুদ খায় তার গুনাহ ছত্রিশবার যেনা করার চেয়েও মারাত্মক” (আহমাদ, দারু কুতনী, 
বায়হাকীর শু'আবুল ঈমান) । “সুদের গুনাহের সত্তরটি ভাগ রয়েছে। তার মধ্যে ক্ষুদ্ুতম ভাগ হচ্ছে আপন 
মাকে বিয়ে করার সমান” (ইবনে মাজা, বায়হাকীর শুআবুল ঈমান) ৷ (নাউযুবিল্লাহ) ৷ সুদের বিস্তারিত বিধান 
জানার জন্য মাওলানা মওদূদী রচিত ‘সুদ ও আধুনিক ব্যাংকিং’ বইটি আদ্যোপান্ত পাঠ করুন । তিন শতাধিক 
পৃষ্ঠা সম্বলিত এই পুস্তকে তিনি সুদ সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৬১ 


অনুচ্ছেদ £ ১৪ 
হালালকে গ্রহণ করা ET ERE 


=e = BS an aa £ cea70 0- 2 o- 4 25.2 
4 AONE 0 SA eo das oF ee 
dd EAA TC Po Z Ac He 2 Mo EAN [) Re El 


+c. Acer. dea dd 
Ai as nA ls is I 0 = 2 


Aer 


EE 3 30": ৮১০ op এ it dl vt ly SEEN 
2h KI sy AI Ss RE AHS, 


EX Pd 


162A 2 ce or 


AEE ~~ - RE ES EA + S JS ub El) a JN 


-e ০5 


a 25) i He AISLINs 


৩৯৪৮ ৷ শা'বী থেকে বর্ণিত । তিনি নোমান ইবনে বাশীরকে (রা) বলতে শুনেছেন, আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি (এ সময় নো'মান তার 
হাতের দুই আঙ্গুল উভয় কানের দিকে ইঙ্গিত করেন) ঃ হালাল সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট । 
এ দুয়ের মাঝখানে রয়েছে সন্দেহজনক বিষয় । অনেকেই সেগুলো জানে না । কাজেই যে 
ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বিরত থাকে, সে নিজের দীন ও মান-সম্মানকে ক্রটিমুক্ত 
রাখে । আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয়ে লিপ্ত হয়ে পড়ে, সে হারামের মধ্যে জড়িয়ে 
পড়ে৷ যেমন কোন রাখল, তার পশু সংরক্ষিত এলাকার আশেপাশে চরায়। তা অচিরেই 
সেখানে ঢুকে পড়ার আশংকা রয়েছে। সাবধান ! প্রত্যেক বাদশাহরই সংরক্ষিত এলাকা 
থাকে। আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তার নিষিদ্ধ বিষয়গুলো সতর্ক হও মানব 
দেহে একটি মাংসখণ্ড আছে, তা সুস্থ থাকলে গোটা দেহই সুস্থ থাকে । আর অসুস্থ হয়ে 
TT RE 


cc rc} 2h Ed 


Ec ASS AS TET 


৩৯৪৯ দলা হৰনে ইউতল হলেন, যাকারিয়া আমাদেরকে উক্ত সিলসিলায় ওপরের 
হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 


8৮ = 


http://IslamiBoi.wordpress.com 


৩৬২ সহীহ মুসলিম 


---e 5 ce 2s 231 


c slid is SS PF Eas lr Gl 2, 


2- -- - ted. cod 
SE x. sl nde Gl tn i Lay ls 


NE 2, Ss oul eA 


- Ls [বৰত 


PE ET EE SO EE SEE EEE EEE থেকে বর্ণনা 
করেন... পূর্বের হাদীসের অনুরূপ । তবে অন্যদের চাইতে যাকারিয়ার হাদীসটি অধিক 
পরিপূর্ণ ও দীর্ঘ ৷ 


ce te- 


sus ode 
2 coc hh so- El e e-? Hes 


era Gr Sr FB Bf mod yt 


- ce cue B98 CE $5 20, 


PEE ECT TA EEE 


‘. - 4 2 cA fe chro err os ত 


AL seid S23, A ce চা নন 


ius BTS EEL 


৩৯৫১ । আমের শা’বী থেকে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
সাহাবী নু'মান ইবনে বশীর ইবনে সা'দকে (রা) ‘হিমস’ নগরীতে লোকদের উদ্দেশ্যে 
ভাষণ দান প্রসঙ্গে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি ঃ হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট... হাদীসের অবশিষ্ট বর্ণনা পূর্বের 
হাদীসের অনুরূপ । 


অনুচ্ছেদ $ ১৫ 
উট বিক্রি করে তার ওপর সওয়ার হওয়ার শর্ত রাখা । 


3০ = ০০3 2 ex be 13.2 


4 Eo 
re EES b 5 EEL dle uF 2 


http://islamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৬৩ 
2 I oa ) HAIL bs ৰ de 


Ne IBD em HE ee El 4 Jl 


ecesc 5 2 120 
ESE RAAT fl S wh El ys 


PA ত ত লাল 


wr wth #8 -- এ 


dnl, EES SEES AOE i sls ho 
Js 
৩৯৫২ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি একটি উটে চড়ে সফর 
করছিলেন । কিন্তু উটটি ক্লান্ত হয়ে পড়ে । তিনি উটটিকে পরিত্যাগ করার মনস্থ করলেন । 
এমন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন (জাবির 
বলেন,) তিনি আমার জন্য দু'আ করলেন এবং উটটিকে আঘাত করলেন, ফলে এত দ্রুত 
চলতে লাগলো যে অনুরূপ আর কখনো চলেনি। তিনি বললেন £ উটটি আমার নিকট 
এক উকিয়ায় বিক্রি কর। আমি বললাম, না । তিনি আবার বললেন £ এটাকে এক 
উকিয়ায় আমার নিকট বিক্রি কর। (আমি তার নিকট এটা বিক্রি করলাম) এবং আমার 
বাড়ি পর্যন্ত তাতে সওয়ার হয়ে যাওয়ার শর্ত রাখলাম । আমি বাড়ি পৌছে উটটি নিয়ে 
তার কাছে আসলাম । তিনি আমাকে উটের দাম চুকিয়ে দিলেন। আমি ফিরে যেতে ' 
লাগলাম, তিনি আমার পেছনে একজন লোক পাঠিয়ে পুনরায় আমাকে ডাকলেন । (আমি 
ফিরে আসলে) তিনি বললেন ঃ মনে করেছিলে যে আমি তোমার উট নিয়ে তোমাকে কম 
মূল্য নিতে বলব? তোমার উট এবং দিরহাম নিয়ে নাও ৷ এগুলো তোমারই । 
টীকা £ ইমাম আহমাদ বলেন, পশু বিক্রি করে তার ওপর সওয়ার হওয়ার শর্ত করা জায়েয । ইমাম মালিক 
বলেন, দূরত্ব কম হলে এমন শর্ত বৈধ । কিন্তু ইমাম আবু হানিফা ও শাফেয়ী বলেন, কোন বস্তু বিক্রি করে 
তন্যধ্য শর্ত আরোপ করা নিষিদ্ধ । তারা হাদীসের জবাবে বলেন, মূলতঃ এখানে ক্রয়-বিক্রয় হয়নি, বরং 


ht ae ছিলেন। একটা অসীলা করে তাকে সাহায্য করাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উদ্দেশ্য । (অ) 
- 0s $ ce Ht 


er So. 25 ne I a hes 


৩৯৫৩ ৷ আমের শা’বী থেকে বর্ণিত । তিনি বলেন, জাবির ইবনে আবদুল্লাহ (রা) 
আমাকে এ হাদীস বর্ণনা করেছেন... উপরের হাদীসের অনুরূপ । 


http://IslamiBoi.wordpress.com 


৩৬৪ সহীহ মুসলিম 


Ll পলাল পল [1 20 
=~ uy be ® 2 
নত * ec 


i 17 Pa SEES Pal 1 Lilly, call ot Ke 


Ea be a“ J a 3% Jb SE i E El 


পাপত লা ত 


Nl ENS EI EE 1 


AOE fA ES 1 


= IIS < Sb ITG LTIIG Jb 


Ed 


ER PE - #20 ceo Bc tc 


SUC EOF ER CAT ils 


24 Ue 0 EE 5 J 53% BELL, 5) চি) Ta ALD 
zc 20x02 ol 


HORE CE TE Je sb xl > 


পল 


ESM EEE heb 02 পলা গলপ 


ie 3 FM ন J HC El Wl al ss ! 


Jip 2 ed 24 Ls 24- 
rte ox or 135 ke sp SS Be J, orl, ss 3 
A2 t, F ord ch Br ede Soc 2 2 EE 24 লন 
~ Ub I SeFo 55 Ed FAECES Ur fr 1 A 


EE ০০ 


ETE EEE ENE TE TEE 
সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক যুদ্ধে অংশগ্রহণ করি। তিনি আমার কাছে 
আসলেন । আমি তখন আমার পানি বহনকারী উটের পিঠে সওয়ার ছিলাম ৷ উটটি ক্লান্ত 
হয়ে চলতে প্রায় অক্ষম হয়ে পড়েছিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তোমার উটের 
কি হয়েছে? আমি বললাম, এটা অসুস্থ হয়ে পড়েছে । জাবির (রা) বলেন, অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লান্াহ আলাইহি ওয়াসাল্লাম উটটির পেছনে গিয়ে হাঁকালেন এবং এর জন্যে 
দু‘আ করলেন । এরপর উটটি সব উটের সামনে সামনে চলতে থাকল । তিনি আমাকে 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৬৫ 


বললেন $ উটটিকে এখন কেমন মনে হচ্ছে? আমি বললাম । ভাল, উটটি আপনার 
বরকত লাভ করেছে। তিনি আমাকে বললে $ তুমি কি উটটি আমার নিকট বিক্রি 
করবে? জাবির বলেন, আমি (তা কানা বলতে) লজ্জাবোধ করলাম ৷ কারণ একটি 
ব্যতীত পানি বহন করার জন্যে আমাদের আর কোন উট ছিল না। আমি বললাম, হা । 
আমি সেটি এই শর্তে তার কাছে বিক্রি করলাম যে, মদীনা পৌছা পর্যন্ত আমাকে এর 
পিঠে চড়ার অনুমতি দিতে হবে। আমি তীকে বললাম, হে আল্লাহর রাসূল! আমি 
একজন সদ্য বিবাহিত যুবক । অতএব আমি তীর নিকট সকলের আগে-ভাগে (মদীনা) 
চলে যাবার অনুমতি চাইলাম । 


তিনি আমাকে অনুমতি দান করলেন অতএব আমি সকলের আগেই মদীনায় পৌছে 
গেলাম । এ সময় আমার মামা (যহীর ইনে রাফে') আমার সাথে সাক্ষাত করলেন এবং 
এটা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করলেন। আমি উটটি সম্পর্কে যা করেছি তা তাকে 
জানালাম । তিনি আমাকে এজন্য তিরস্কার করলেন। 

জাবির (রা) বলেন, আমি যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 
আগে-ভাগে চলে যাবার অনুমতি চাইলাম, তিনি আমাকে জিজ্ঞেস করলেন £$ তুমি কি 
কুমারী মেয়ে বিবাহ করেছ, না বিধবা নারীকে? আমি বললাম, বিধবা নারী বিয়ে 
করেছি । তিনি বললেন ঃ কুমারী মেয়ে বিবাহ করলেন কেন? তাহলে সে তোমার সাথে 
আর তুমি তার সাথে খেলাধূলা, হাসি-ঠাষ্টা এবং আমোদ-ফুর্তি করতে পারতে । আমি 
বললাম, হে আল্লাহর রাসূল! আমার পিতা (আবদুল্লাহ) ইন্তিকাল করেছেন (অথবা 
বলেছেন, ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন) এবং আমার অনেকগুলো অল্পবয়স্কা বোন রেখে 
গেছেন। তাই ওদের দেখাশুনা করতে ও শিষ্টাচার শিখাতে অক্ষম তাদেরই মত 
অল্পবয়স্কা একটি মেয়েকে বিবাহ করাটা আমি সমীচীন মনে করিনি। সুতরাং আমি 
বিধবা নারীকে বিয়ে করেছি যেন সে তাদের দেখাশুনা করতে পারে এবং আদব-কায়দা 
শিক্ষা দিতে পারে। জাবির (রা) বলেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন মদীনায় পৌছলেন, সকাল বেলা আমি উটটিসহ. তার নিকট গেলাম । 
তিনি আমাকে উটের মূল্যও প্রদান করলেন এবং উটটিও ফিরিয়ে দিলেন। 


£ 2613-02 


J EFL GS Ar Eo Bl Le (0 
Se 3 Fl bd deh 8d 
THE NHAA NS NLA AKAs 


পল পল 
পল পতল ললপ 


ASRS 3 ds PIAL J 2 


পল পল 


http://islamiBoi.wordpress.com 


৩৬৬ সহীহ মুসলিম 


t-2 Mast. lad Pe or oer 8 Ha 2 VBoeoere » 0 » ৪-প তত ec errs 
HL dL REAAICLNEA Ie & PS 


Assn sick oss টে i A JW i 


Ed EL 


HY ac SHG oe Er FEES ONY 


ETT 

৩৯৫৫ জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা মন্ধা থেকে রাসূলুল্লাহ 
সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদীনার দিকে রওয়ানা হলাম ৷ (পথিমধ্যে) 
আমার উটটি অচল হয়ে পড়ল... হাদীসের পূর্ণ ঘটনাটি পূর্ববত । এতে আরো আছে, 
“তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বললেন £ঃ তোমার উটটি 
আমার কাছে বিক্রি করে দাও । জাবির বলেন, আমি বললাম, না মূল্য দিতে হবে না। 
বরং এটা আপনি এমনিই নিয়ে নিন । তিনি বললেন ঃ না বরং আমার নিকট তা বিক্রি 
করে দাও । জাবির (রা) বললেন না হে আল্লাহর রাসূল! এটা আপনাকে বিনামূল্যেই 
প্রদান করলাম । তিনি বললেন $ না বরং আমার কাছে বিক্রি কর। জাবির বলেন, আমি 
বললাম, এক ব্যক্তি আমার কাছে এক উকিয়া স্বর্ণ পাবে । অতএব তা পরিশোধ করার 
বিনিময়ে আপনি এ উট গ্রহণ করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঃ 
আচ্ছা, আমি সে দায়িত্ব গহণ করলাম ৷ তবে তুমি এর ওপর সওয়ার হয়ে মদীনা পর্যন্ত 
যেতে পার। জাবির বলেন, যখন আমি মদীনায় এসে পৌছলাম, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ' 
আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন £ তাকে (জাবিরকে) এক উকিয়ার কিছু বেশী 
স্বর্ণ দিয়ে দাও। জাবির (রা) বলেন, সে আমাকে এক উকিয়া এবং আরো এক কীরাত 
স্বর্ণ প্রদান করল । জাবির বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সেই 
অতিরিক্ত কীরাতটি সর্বদা আমার সাথেই থাকত তা আমার মুদ্রার থলির মধ্যেই 
থাকত । অবশেষে সিরীয় বাহিনী যখন (মদীনার) ‘হাররা’ এলাকায় (৬৩ হিজরীতে) 
আক্ৰমণ করল, সেদিন তারা তা লুটে নিয়ে গেল । 

চীকা হ কিতারুল ছয়ারার ২৫ নহবর টাকাভ্রষটন্য। 

ঢু ho las Eis st 22 


ec HN, 


4 Pr) jo aI Bey hid 


F 
পপ ৫ 


PSN dS SHE SI PLS Lo 


cz 2 ec Mss 


dl as 4 4 day I UAB dl IR 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৬৭ 


৩৯৫৬ ৷ জাবির ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা এক সফরে নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম । আর আমার পানি বহনকারী উটটি 
পেছনে পড়ে থাকল... অবশিষ্ট হাদীস পূর্ববত ৷ এ হাদীসের মধ্যে এ কথাও উল্লেখ 
রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিকে আঘাত করলেন। 
অতঃপর তিনি আমাকে বললেন ঃ বিসমিল্লাহ বলে এর ওপর সওয়ার হয়ে যাও । জাবির 
(রা) আরো বলেন, তিনি আমাকে অতিরিক্তি দিতে থাকলেন এবং বললেন, আল্লাহ্‌ 
তোমাকে ক্ষমা করুন । 


তু ie x3 EAE ACNE Eo Il ey 


Lane, BR Be 


aw 53 AT sb LIL AGS 
xe je BLUE YE 


পপ 
e lec 


Ad ob IG uJ ITP SH ENC T 


Fo Shei os 


Jost 535১) ~ Eds bb 


৩৯৫৭ । জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন নবী সাল্লাল্লাছ আলাইহি 
ওয়াসাল্লাম আমার নিকট আসলেন, আমার উটটি তখন অচল হয়ে পড়েছিল । তিনি 
বলেন, নবী (সা) ছড়ি দিয়ে উটটিকি খোচা দিলেন। অতঃপর এমনভাবে দৌড়াতে শুরু 
করল যে, আমি তার কথা শোনার জন্য এর লাগাম টেনে রুখে রাখতে চেষ্টা করলাম, 
কিন্তু তা পারলাম না । নবী সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে আসলেন এবং 
বললেন ঃ£ “উটটি আমার কাছে বিক্রি করে দাও” । সুতরাং আমি পাচ উকিয়ার বিনিময়ে 
তার নিকট এটা বিক্রি করে দিলাম এবং বললাম, আমি মদীনা পর্যন্ত এর ওপর সওয়ার 
হয়ে যাওয়ার শর্ত সাপেক্ষে । তিনি বললেন ঃ “হাঁ, এর পিঠে করে মদীনা পর্যন্ত যাবার 
অনুমতি আছে৷” জাবির বলেন, আমি মদীনা পৌছে উটটি সহ তার কাছে আসলাম । 
তিনি আমাকে (পীচ উকিয়া ছাড়া) আরো এক উকিয়া অতিরিক্ত প্রদান করলেন । নবী 
"সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটিও আমাকে ফেরত দিলেন। 
$2.5 ced he 2 


ae 


. - 20d - £24 £2 ROC Ee 2 2o0- 8 


CE fs EE LAELIA 


হি Ed 


http://IslamiBoi.wordpress.com 


৩৬৮ সহীহ মুসলিম 


JED MAINS cb Th 3 ML sid 
ES EC 
৩৯৫৮ ৷ জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোন এক সফরে ছিলাম । (রাবী আবুল 
মুতাওয়াক্কিল বলেন, আমার ধারণা তিনি বলেছেন, কোন এক যুদ্ধাভিযানে ছিলাম । 
অতঃপর হাদীসের পুরা ঘটনা বর্ণনা করেছেন। তবে এতে আরো আছে ঃ “তিনি আমাকে 
বললেন £ হে জাবির! তুমি কি উটের পুরোপুরি মূল্য পেয়েছ?” আমি বললাম, হী 
পেয়েছি। অতঃপর তিনি বললেন ঃ “উটের মূল্যও তোমার, উটও তোমার; উটের মূল্যও 
তোমার এবং উটটিও তোমার” । 
er 2x0 2-220 \2 2.2 


- FD EN Gs sod LS Cfo 


m-afe at Be 42 Ns er 88 2 #55 


EY HENGE a He le SES 


পঙ ad ®- 


Ea ৬ <5 AA Teed Fass nas 
Jb Ay a IS EA sl El os 


৩৯৫৯ । মুহারিব থেকে বর্ণিত । তিনি জাবির ইবনে ‘আবদুল্লাহকে (রা) বলতে শুনেছেন, 
রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম দুই উকিয়া এবং এক অথবা দুই দিরহামের 
বিনিময়ে আমার নিকট থেকে একটি উট খরিদ করেন । তিনি ‘সিরার’ নামক স্থানে 
পৌছে একটি গাভী যবেহ্‌ করার নির্দেশ দিলেন এবং তা যবেহ করা হল। সবাই এর 
গোশত খেল । তিনি মদীনায় পৌছে আমাকে মসজিদে গিয়ে দুই রাকআত নামায পড়ার 
FRE EO CT ETE TT NER 


চল ৩টি 2-0 -$2 2e ex 


se LE es ES EEN LOPE sl শ 
ie Hb HA de HL Bo 5 j 
Le i ° ee ao “ | JEG Al Pl Cr SN ls ol 


৩৯৬০ । জাবির (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন... উপরের 
হাদীসের অনুরূপ । তবে এতে আছে- তিনি (নবী সা.) আমার নিকট থেকে উটটি নির্দিষ্ট 
মূল্যে খরিদ করেন। কিন্তু এই বর্ণনায় দুই উকিয়া ও এক অথবা দুই দিরহামের কথা 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৬৯ 


উল্লেখ নেই । আর তিনি (জাবির) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি 
গরু যবেহ করার নির্দেশ দিলেন। তা যবহে করা হল এবং তিনি এর গোশত বন্টন করে 
দ্লিযু। 

eo- e ceo or C1 


J ie EGE HAH lf dE Ll A so 


echo cct-s ecaohMhs sss 


EJs ds SALAS AMINE Lo 


৩৯৬১ । জাবির (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ঃ 
চার দীনারের বিনিময়ে আমি তোমার উটটি নিয়ে নিলাম। তবে তোমার জন্য এর পিঠে 
সঙিয়ারি ছয় মদদা পর মারার জনুনতিডহয। 


অনুচ্ছেদ $ ১৬ 
পশু ধার নেয়া জায়েয এবং পরিশোধের সময় উত্তমটি দেয়া মুস্তাহাব । 


e- C5 ec hes coco oc se oc 212,058 

uly ls pe CANE a দৈএ ০ 20s ES) 

2 12 2 Bor e6- Ed oc cre ক ৪০ 
BEG: LOL PUEDE L SEE ee crf Ase 


EE a UAL YS HL LBV Poo 


[) oor or 28 ec oc er 


ী। Eee al I bl = J) a "198 5, 
৩৯৬২ আবু রাফে' (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম এক 
ব্যক্তির কাছ থেকে একটি অল্প বয়সের উট ধার নেন । তার কাছে সাদকার (যাকাতের) 
উট এসে গেল । তিনি আর রাফে’কে আদেশ করলেন পাওনাদারকে একটি উট প্রদান 
করতে ৷ আর রাফে’ ফিরে এসে বললেন, আমি এর মধ্যে ছয় বছরের উট পাইনি বরং 
এর চেয়ে উত্তম উট আছে । তিনি বললেন $ তাকে সেটিই দিয়ে দাও । কেননা যে ব্যক্তি 
সর্বোত্তম পন্থায় খণ পরিশোধ করে লোকদের মধ্যে সেই সর্বোৎকৃষ্ট । 

টীকা $ পশু দেয়া-নেয়া সম্পর্কে দুটি ভিন্ন মত রয়েছে। জমহুর, ইমাম মালিক এবং শাফেঈর মতে পশু ধার 
দেয়া জায়েয ৷ ইমাম আবু হানিফা ও অন্যান্যদের মতে পশু ধার দেয়া জায়েয নয়। তারা মনে করেন, এই 
হাদীস নিমোক্ত হাদীসের মাধ্যমে মানসূখ (রহিত) হয়ে গেছে। তিরমিযী, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজা, 
দারেমী প্রভৃতি হাদীস গ্রন্থে উল্লেখ আছে, সামুরা ইবনে জুনদুব (রা) বলেন, “রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


http://IslamiBoi.wordpress.com 


৩৭০ সহীহ মুসলিম 


ওয়াসাল্লাম পশুর বিনিময়ে পশু ধারে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন” ৷ (মিরকাত, ৫ম খণ্ড, পৃঃ ৬৬ 
দ্রষ্টব্য । 

আল্লামা শওকানী বলেন, এ হাদীস থেকে মূল পাওনার চেয়ে অতিরিক্ত প্রদান করা জায়েয প্রমাণিত হয়। এ 
কথা মনে রাখা দরকার যে, এই অতিরিক্ত পরিমাণ শর্ত হিসাবে নয়, বরং স্বেচ্ছায় দেয়া হলে তা জায়েয । 
কারণ শর্ত থাকলে তা সুদে পরিণত হবে, যা হারাম । এখানে আরো একটি প্রশ্ন উঠতে পারে যে, রাসুলুল্লাহ 
" সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সদকা-যাকাত খাওয়া অবৈধ হওয়া সত্বেও তিনি সদকার উট দিয়ে ধার 
শোধ করলেন কেন? ইমাম শাফেঈ এর উত্তরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ' 
ব্যক্তিগত ব্যবহারের জন্য এই ধার নেননি; বরং গরীবদের জন্য নিয়েছিলেন তাই ধার সদকার সম্পদের 
EE REE ৫ম খণ্ড, Yl 0! 

c0- Fer পতল [) or eR 


are oo Ber coaef cf co9 


I. Lj EE j= lo fe I ol 


EAA Ltd Eat Fh Ld “ 


di ERTS dP ASN রণ dls Al 


লা পা 


শত ১০০৪ 
৩৯৬৩ । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত গোলাম আবু রাফে’ (রা) 
থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প বয়সের একটি 
উট ধার নিলেন... পূর্বের হাদীসের অনুরূপ । তবে, এ হাদীসে আরো আছে $ তিনি 
' বলেন, “কেননা আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে- যে সর্বোৎকৃষ্ট পথায় ঝণ 
পরিশোধ করে” । 


পপর ত cecz he FF. c.g & or e8- Pa 35.2 


EL Ae or if U sees Ni (ES 


পূ er bre} 


dy, $756 J EEE Ll dls 


PASSES SAAT Fr ocr Ao So 


su oe URI Ld sd 
ELE Al AIG JE Hd djs | 


Fett oll lanl Ed J Aas Re 3h EYL 


পপ ad 


La 2-0 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৭১ 


৩৯৬৪ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির কিছু পাওনা ছিল। সে তার পাওনার জন্য কড়া তাগাদা 
দিল: এবং শক্ত কথা বলল, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ঃ 
অধৈর্য হয়ে পড়লেন । নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন £ হকদারের 
(পাওনাদারের) উচ্চবাচ্য করার অধিকার আছে। তোমরা একটা উটই খরিদ করে তাকে 
দিয়ে দাও । তারা বলল, সে যে বয়সের উট দিয়েছিল আমরা তার সমান উট পাচ্ছি না, 
বরং তার চেয়ে উত্তম উট পাওয়া যাচ্ছে। তিনি বললেন ঃ£ সেটিই খরিদ করে তাকে দিয়ে 
দাও। কেননা তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে সর্বোৎকৃষ্ট পন্থায় ঝণ পরিশোধ 
করে। 


eo 


Luly oD teak Ss Ue As SA 


HLL Lod hel J Alo 


A Re fe J 


৩৯৬৫ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একটি উট ধার নিলেন এবং পরে এর চেয়ে একটি বড় উট তাকে ফেরত 
দিলেন। তিনি বললেন £ তোমাদের মধ্যে সেই ব্যক্তিই উত্তম, যে ঝণ পরিশোধ করার 
ক্ষেত্রে উত্তম ৷ 


co. e.2 es \s ec 223.2 


ul ie 5A EOF 77 


Ed 


se ৮ bt pul Ll JS ai ve LE 
EEN EGO 
৩৯৬৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার পাওনা উটের তাগাদা দিল । তিনি বললেন $ 
তার যে বয়সের উট পাওনা আছে তার চেয়ে বড় উট দিয়ে দাও। তিনি আরো বললেন $ 
তোমাদের মধ্যে উত্তম লোক হচ্ছে- যে সর্বোৎক্ষ্ট পদ্থায় ঝণ পরিশোধ করে। 
অনুচ্ছেদ £৪ ১৭ 

We EAL HE EET ERE PEE SEE 


2 -e-2 লস c--- 


LS ds ch Cl 36 [2 fe wy £5 54 Ls 


http://IslamiBoi.wordpress.com 


৩৭২ সহীহ মুসলিম 


- #2 


2 “le al le. 5s. ৮৯৬, enue ei 0 


পর্ন ত See 25t © Feces 


Ls ls 4 bE UE EELS 


লাল পল 


2 A ec 2, he o-5 eo hoc accef 


ER ned AME) এ “a sl ls Ie ১৯" si 


৩৯৬৭ । জাবির (রা) দেৱে বৰ্বিতি। ভিনি বলেন ওক সুতদাস নরী জানা জানাই 
ওয়াসাল্লামের নিকট এসে হিজরাত করার ‘বাইআত’ করল । কিন্তু তিনি জানতেন না যে, 
সে ক্রীতদাস ৷ পরে তার মনিব এসে তাকে ফেরত চাইল ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তাকে বললেন ঃ তুমি গোলামটি বিক্রি করে দাও সে বিক্রি করতে সম্মত 
হলে) তিনি দু’টি হাবশী গোলামের বিনিময়ে তাকে খরিদ করে নিলেন। এরপর থেকে 
তিনি কাউকে বাইআত করার পূর্বে জিজ্ঞেস করে নিতেন, সে গোলাম কিনা? 

টীকা £ মুসলমান গোলাম কাফেরের কাছে বিক্রি করা জায়েয নয়। তাই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম দুটি কাফের গোলামের বিনিময়ে মুসলমান গোলামটিকে তার কাফের মনিবের কাছ থেকে 
নিয়ে নেন। 

এ হাদীস থেকে আরো জানা যায়, গোলাম এবং পশুর অসম বিনিময় জায়েয, কিন্তু ইমাম আবু হানিফা ও 
তার ছাত্রদের মতে তা জায়েয নয়। 

মুসলিম উন্মাহর সর্বসম্মত রায় অনুযায়ী বর্তমান বিশ্বের সমস্ত মানুষই আযাদ এমনকি কোথাও অসভ্য 
জাতির সন্ধান পাওয়া গেলেও তাদের ধরে নিয়ে দাসে পরিণত করা জায়েয নেই । ইসলামের দৃষ্টিতে কোন 
স্বাধীন মানুষ ক্রয়-বিক্রয় করা সম্পূর্ণ হারাম । তাই বর্তমানে কোথাও দাসপ্রথা চালু থেকে থাকলে তা সম্পূর্ণ 
অবৈধ এবং মানবতা বিরোধী । হাদীসে উল্লিখিত পণ্য বিনিময় এখন কেবল পশুর ক্ষেত্রেই প্রযোজ্য, মানুষের 
ক্ষেত্রে নয় । (স) 


অনুচ্ছেদ ৪ ১৮ 
বন্ধক এবং সফরের বাসস্থানে থাকা অবস্থায়ও বন্ধক রাখা জায়েয । 


ach ptr 2 He cer fe er 


EE Ee 9 Fs ta ol 


AED ন Ace Lo- ozs 4, 


bet | Ll. sr 7) jl (Fa Jl in 


Ce TE 


LC 


৩৯৬৮ ৷ ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জনৈক ইহুদীর নিকট থেকে কিছু খাদ্যশস্য বাকীতে খরিদ করেন এবং 


http://IslamiBoi.wordpress.com সহীহ Ee 
নিজের লৌহবর্মটি তার কাছে বন্ধক রাখেন। 

টীকা ঃ EU RR RT 
করা যেতে পারে। (স) 


“2 2 23 


ET) ol + চু 3 > 4 ~ mila = io 


LOS পর্তত ত 
x ০১১ 4৯১১ LE 


৩৯৬৯ । ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম জনৈক ইহুদীর নিকট থেকে (বাকীতে) কিছু খাদ্যশস্য খরিদ করেন এবং 
তার কাছে একটি লৌহবর্ম বন্ধক রাখেন। 


= ce He 2 \ 0 
ll Sl Lo 


Jl Ls HA 2 0 Sw 2s Gor SAE 
4 i ‘ শর se xz ১-১ od J& sl bl xe fy 


2c e-c- HN, 


hee EY fl ” LIL Ei ow sl 4 i 


৩৯৭০ । আ'মাশ থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা অগ্রিম ক্রয়-বিক্রয়ে বন্ধক-রাখার 
ব্যাপারে ইবরাহীম নাখঈর সামনে আলোচনা করলাম । তিনি বললেন, আসওয়াদ ইবনে 
ইয়াযীদ ‘আয়েশা (রা) থেকে আমাদের বর্ণনা করেছেন, “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম একটি নির্দিষ্ট সময়ের জন্য ইহুদীর কাছ থেকে বাকীতে কিছু খাদ্যশস্য খরিদ 
করেন এবং নিজের লৌহবর্মটি জামানত স্বরূপ তার নিকট বন্ধক রাখেন। 

oor 36 


el, ) 8 EGE sl oo uA ey 


ie 


৩৯৭১ ৷ আয়েশা EE REECE ওয়াসাল্লাম থেকে i করেন... পর 
হাদীসের অনুরূপ । তবে এই সূত্রে “লৌহ নির্মিত” কথাটি উল্লেখ নেই । 


http://IslamiBoi.wordpress.com 


৩৭৪ সহীহ মুসলিম 


অনুচ্ছেদ 8$ ১৯ 
অগ্রিম ক্রয়-বিক্রয়ের বর্ণনা । 


NES FY. 2 bi, En Ps AT Lo 
J EELS Hp Re SI 
FA) Ee t Sn RS < 4 OE A $ Hole oi 


o/s a পল লালা 


AEH re ৩১৯১ ~ of SE HG LIE 


৩৯৭২ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন মদীনায় আসেন তখন মদীনার লোকেরা এক অথবা দুই বছর মেয়াদে 
ফলের বাগান অগ্রিম ক্রয়-বিক্রয় করত । তিনি বললেন ঃ যে ব্যক্তি অগ্রিম খেজুরের 
বাগান ক্রয় করে সে যেন নির্দিষ্ট মাপে, নির্দিষ্ট ওজনে এবং নির্দিষ্ট সময়ের জন্য তা ক্রয় 
করে। 

EME TET STRUT অর্থাৎ কোন জিনিস নগদ মূল্যে অধ্িম ক্রয় করা এবং পণ্য পরে 
সরবরাহ করা । সব ফিকহবিদের মতে নিম্নলিখিত শর্তে বাই সালাম জায়েয ৪ মালের বর্ণনা, শ্রেণী, পরিমাণ, 
মেয়াদ এবং দাম নির্দিষ্ট হতে হবে এবং মূল্য নগদ প্রদান করতে হবে। ইমাম আবু হানিফা এর সাথে আরো 
একটি শর্ত যোগ করেছেন। তা হচ্ছে পণ্য সরবরাহের স্থানও নির্দিষ্ট হতে হবে । অন্য ইমামদের মতে এটা 
শর্তের অন্তর্ভুক্ত নয়, তবে অত্যাবশ্যকীয় উপাদান । যেসব জিনিস পরিমাপ করা যায়, ওজন করা যায় এবং 
যেসব কৃষিপণ্য সংরক্ষণ করা যায়- তার অগ্রিম ক্রয়-বিক্রয় জায়েয । ইমাম আবু হানিফার মতে পশু, 
গোশত, রুটি ইত্যাদি অগ্রিম ক্রয়-বিক্রয় করা জায়েয নয় । 


2. He fe coor t 20 cer 
AS “ এ ডি রে si se oss Ua thule C2 


2 AD cB 


Ss EH) EE HN A HER 


i 
৩৯৭৩ । ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম যখন (মদিনায়) আসেন, লোকেরা তখন (ফলের বাগান ক্রয় করে) অগ্রিম 
মূল্য প্রদান করত । তিনি বললেন ঃ “যে ব্যক্তি আগাম খরিদ করে সে যেন নির্দিষ্ট মাপে 
ও নির্দিষ্ট ওজনে খরিদ করে” । 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৭৫ 
i-e-+ Bb. oF ee - fe 2 le তৰ $ 20 eo }6- wae de a0 ্‌ 
Hruloe bd ds © Sf 3b of a Ue 


i AISI ৬১) us I Ye A slo 
EEX FEE HTS TI EET ENE EEN “CFE CO UE 
Kl Ab Pe Ck A aE EVOL LNCS 


ia #e 235. ত 


ec oor 


so fe te i Le sxe t 0 


LE a 


৩৯৭৫। ইবনে আৰু নাজীহ থেকে ইবনে উইয়াইনার হাদীসের অনুপ বর্ণিত হয়েছে। 
এই বর্ণনায় “নির্দিষ্ট মেয়াদ” কথাটির উল্লেখ আছে। 


অনুচ্ছেদ £ ২০ 

খাদ্যশস্য গুদামজাত করা হারাম । 

MSR A Lax8i2 De 12 Dcn 
EE Pe 30 Na el 


ত ললে পল EE e 


Ed RENE LN Gs as 


E Es x) 5 ls Di YS) < 


EEE ET TET মা'মার (রা) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ “যে ব্যক্তি গুদামজাত করে সে পাপী” । সাঈদকে বলা 
হল, আপনি নিজে তো গুদামজাত করেন? উত্তরে সাঈদ বললেন, যে মা'মার এ হাদীসটি 
bi ae HOUT E 


ec 7 -e7 


2c er e- 8 cer @- ec re e- LL 


http://IslamiBoi.wordpress.com 


৩৭৬ সহীহ মুসলিম ' 

de Si Al Hep SIKH LHS 
৩৯৭৭ ৷ মা'মার ইবনে ‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । gk ca Mais lL 
ওয়াসাল্লাম বলেন ৪ “পাপাত্মা ছাড়া কেউ গুদামজাত করে না I” 


ls oc 22 --- 08% zoe 


al ue ib los a fF Ut a U2 


ৰ 
ces c৪/ ৪০ zs -40 4 ez coc ee ec or 


et ot rf uf Fh 


OE JS < “ie 4b EELS % I EE AEE 


৩৯৭৮ ৷ মা’মার ইবনে আবু মা’মার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন... পূর্বের হাদীসের অনুরূপ । 

টীকা $ ক) 'মা'মার- এই একই নামে বেশ কয়েকজন সাহাবী রয়েছেন । (জাল ইসাবা ফী তাময়ীযিল 
সাহাবা’ গ্রন্থের ৩য় খণ্ড, পৃঃ 88৮-৪৯) 

(খ) যে কোন প্রকৃতির গুদামজাত করাই নাজায়েয নয়। যেমন মৌসুমের সময় বিভিন্ন শিল্পের জন্য 
কাচামাল ক্রয় করে গুদামজাত করা ৷ খাদ্যশস্য যে মওসুমে উৎপাদিত হয় তা পরবর্তী মওসূম আসা পর্যন্ত 
সময়ের জন্য সরবরাহ করার উদ্দেশ্যে গুদামজাত করা নাজায়েয নয়। বাজারে পণ্যদ্রব্য আসার স্বাভাবিক 
গতিকে প্রতিহত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের মূল্য বৃদ্ধি করা নাজায়েয । যেমন, ঢাকা শহরের 
বাজারগুলোতে প্রতিদিন তিন হাজার মণ চালের চাহিদা রয়েছে এবং তা স্বাভাবিক গতিতে সরবরাহ হচ্ছে। 
হঠাৎ আরতদারগণ চাহিদার তুলনায় কম চাউল বাজারে ছেড়ে সাময়িক সংকট সৃষ্টি করে এর মূল্যবৃদ্ধি করে 
দিয়ে অতি মুনাফা লাভ করল । এ ধরনের অসৎ উদ্দেশ্য সাধনের জন্য গুদামজাত করা হারাম । মা'মার (রা) 
কৃত গুদামজাত জায়েয পদ্ধতির অন্তর্ভুক্ত ছিল। 


অনুচ্ছেদ ৪ ২১ 
_ক্ৰয়-বিক্ৰয়ে শপথ করা নিষিদ্ধ । 
Azer cces ec hele 2 
OES Cc sy i 3. Er A) Cee 
eS os z- #2 Fes covet oc c0- 


dl BE) on cs tt Sh PKA alien 


td "জৰ PE Ed 


% 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৭৭ 


৩৯৭৯। আৱু হুরায়রা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি £ বেচা-কেনার মধ্যে (মিথ্যা) শপথ করা যদিও উপস্থিতভাবে লাভজনক, 
কিন্তু মূলতঃ তা মুনাফা ও কল্যাণের জন্য ধ্বংসকর । 


A ozs LE ech Hr corer 20 2-28 


LE Med MH CH sled 


HEE Ss. Ns 72. codnts sz 8 cc er 
Bodh) Ld TE AE 


2-0-2 J2.2)8. eve cre ior 02 


A GRAS ALIS Ud 


৩৯৮০ । আবু কাতাদা আল-আনসারী (রা) থেকে বর্ণিত । তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন ৪ সাবধান ! তোমরা বেচা-কেনার মধ্যে অধিক 
শপথ করা থেকে বিরত থাক । কেননা তা উপস্থিত লাভের সাথে বস্তুকে বিক্রয় করে 
বলে কিন্তু পরে তার বরকত বিনষ্ট করে দেয় । 


অনুচ্ছেদ £ ২২ 
শুফ্‌’আর (PRE-EMPTION) বর্ণনা। 
20 PE PS 2 Wel IM oot a dtad aed 232 202.05 


Us bs CE Ay ) aw my Gr iy rr al ee 
পর্জভ ০০ ৪০০ > caver 26 coef পন 


Lod ad ie All LE nC or 


জপৰ ত IY: - - eh te te -e-7 ont Lc Od Odo oases 


‘| sr! bE 2 Bs Ed EIB ALK 

B35 dls 
ET EE SRE RA cE HT রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঃ যে ব্যক্তির কোন ঘরে কিংবা বাগানে অন্য কেউ 
অংশীদার রয়েছে, সে তার অংশীদারের অনুমতি না নেয়া পর্যন্ত তা বিক্রি করতে পারে 
না, যদি সে পছন্দ করে তাহলে রাখবে আর যদি অপছন্দ হয় তবে ছেড়ে দেবে। 


- -e 20 2\o cod o ls etude tho oc H6 


elie Mk ey od GA RS 


oe 2 V2 Ae cr 2 69- 


Ed Ed 


http://IslamiBoi.wordpress.com 


৩৭৮ সহীহ মুসলিম 


At aes sie Ae IAA, Fearne = Bast foc och acct 
IB i Jr Er a= 
40 Ge ew wo F Ee mw EAL ecole. oe 24 
“or EE CENT 
৩৯৮২ ৷ জ্যুবির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, প্রতিটি অবিভক্ত অংশীদারী (স্থাবর) 
সম্পত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুফআ নির্ধারণ করেছেন। চাই তা 
ঘর হোক কিংবা বাগান । কারো পক্ষে হালাল নয় যে, তার অংশীদারকে অবগত না করে 
তা বিক্রি করে। সে ইচ্ছা করলে তা রেখে দেবে, অন্যথা ছেড়ে দেবে। আর যদি তাকে 
না জানিয়ে বিক্রি করে তাহলে সে সকলের চেয়ে বেশী হকদার (শুফআর দাবী তোলার 
ব্যাপারে) । 
টীকা £ শুফ্‌'আ (PRE-EMPTION) হল অন্যের পূর্বে ক্রয় করার অধিকার । প্রতিটি স্থাবর 
অবিভক্ত সম্পত্তিতে শুফ্‌আর অধিকার আছে। এটাই সমস্ত উলামার মত । তবে বিভক্ত সম্পদের মধ্যে 
শুফ্‌আর অধিকার প্রতিবেশীর জন্যে আছে কিনা- তাতে মতভেদ রয়েছে। শাফেয়ী, মালিক ও আহমাদ 
বলেন, প্রতিবেশীর জন্যে এ অধিকার নেই । কিন্তু ইমাম আবু হানীফা বলেন, প্রতিবেশীর জন্যও এ অধিকার 
আছে । অংশীদার ও প্রতিবেশী চাই মুসলমান হোক কিংবা যিশ্মি অংশীদার কিংবা প্রতিবেশীর অনুমতি 


ব্যতীত তা বিক্ৰি করলে হারাম হবে না । তবে সে নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচারালয়ের সহায়তায় এই 
বিক্রি বাতিল গণ্য করাতে পারবে। পশু, কাপড়-চোপড়, আসবাবপত্র ইত্যাদির মধ্যে শুফআর অধিকার 


নেই । (অ) 


ec Hes coro 


st aly U2 


2cvc0% oct 
SL AISRIE AGT he ori ANTE 
Je amt 7 x iL) cs 3 IC 5G Ll las 
K 24, eo es Ltr oor 


bs ESTAR ETE Eel " 


পল লা 


৩৯৮৩ । জাবির ইবনে ‘আবদুল্লাহ (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন ঃ প্রতিটি অংশীদারী জিনিসে অর্থাৎ জমীন, ঘর-বাড়ী কিংবা বাগানে শুফআর 
অধিকার রয়েছে। তার অংশীদারের নিকট (বিক্রির প্রস্তাব) উপস্থাপন না করা পর্যন্ত তা 
বিক্রি করা সঠিক নয়। হয় সে তা ক্রয় করবে অথবা পরিত্যাগ করবে। সে যদি (তার 
অংশীদারের কাছে তা বিক্রি করতে) অসম্মতি জানায় তখনো তান অংশীদার (শুফআর) 
অধিক হকদার । অতএব তার অনুমতি না নিয়ে তা বিক্রি করা যাবে না। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৭৯ 
অনচ্ছেদ £ ২৩ 
প্রতিবেশীর দেয়ালে খঁটি গাড়ার বর্ণনা ৷ 
LAG ed Sl FSG H ALE 
EAS RP NH ILIE HS BH LIILG 


of oer od 0-2 22.04 


SES ale NI Lame Shir Ard Solar 3 


৩৯৮৪ ৷ আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন £ “তোমাদের কেউ যেন তার প্রতিবেশীকে নিজের দেয়ালে খুঁটি গাড়তে নিষেধ 
না করে। আ'রাজ বলেন, আবু হুরায়রা (রা) বলেছেন, কি ব্যাপার! আমি তোমাদের এটা 
থেকে বিমুখ দেখতে পাচ্ছি (অর্থাৎ এ হাদীস সম্পর্কে তোমাদেরকে উদাসীন মনে 
হচ্ছে?) আল্লাহর কসম! আমি অবশ্যই এ হাদীস তোমাদের ঘাড়ে নিক্ষেপ করব (সর্বদা 
তোমাদের বলতে থাকব, চাই তোমার মান বা না মান) । 
ce + পৰত --e-4 heh Loh ce, ec Hho. 
ASK Lz, 20) EES EAS ES EES ES 
caf cr Fa Fe sabes 222 পেন হরর coco 


ও PLE ONE EAN C2 ঠাপ ৮ = V৬ 


Fd 
> ofthe 


os Nl i 2 Fn 


৩৯৮৫ ৷ সুফিয়ান ইবনে উইয়াইনাহ্‌, ইউনুস ও মা'’মার সকলেই যুহ্রী থেকে উক্ত 
সিলসিলায় উপরের হাদীসের অনরূপ বর্ণনা করেছেন। 


অনুচ্ছেদ 8 ২৪ 
জুলুম করা, অন্যায়ভাবে অন্যের সম্পত্তি দখল ইত্যাদি হারাম । 


তপ্ত - Ss neh - CE Ae Ler 
2 sl 1 Et Pom 4B Al 4 bo 
El Md 202 


hss FEL GILG E En Dl os cine 


Ed 


rE cl Jj uc ul Le d- Sys ar 0 
5 e ceo HG HN Hae awh fe 


| চো ales bl al PAD Ns 


http://IslamiBoi.wordpress.com 


৩৮০ সহীহ মুসলিম 


৩৯৮৬ । সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ “যে ব্যক্তি এক আঙ্গুল পরিমাণ জমি অন্যায়ভাবে 
দেবেন। 


9, fe Por 0x A 
oboe 
Aur 
eo ee er ALT 6% at 24 IA La ec be \s2 bec corot 


UN dm Fm MINA Gs FG Sts a las bel 


LE Ee" . ce 66  e.2 
dl cw PL bh ad deel Js 
ce coe or 5 ec Ew He P-ctir exr Aes 
Le LD lc 3 5 bo ESE ie Bl eh alse al 
«220 ce LESAN eh 


A ECC 3 2 3 PEPE TT ool EE T1500 


পা -- ৪-৪ - cer eccr 2 


Ef) NG EAE LE 


abr Ora 


ess bY bo 


৩৯৮৭ ৷ সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল (রা) থেকে বর্ণিত । ‘আরওয়া’ 
নান্মী এক মহিলা সাঈদের একটি ঘরের জমি নিয়ে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। সাঈদ 
(তার পরিবারের লোকদের) বললেন, তোমরা ঘরের দাবী ছেড়ে দাও এবং এঁ মহিলার 
সাথেও ঝগড়া-বিবাদ পরিহার কর । কেননা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ “যে ব্যক্তি অন্যায়ভাবে কারো এক বিঘত পরিমাণ জমি 
দখল করে, কিয়ামতের দিন তার ঘাড়ে সাত তবক জমি লটকে দেয়া হবে।” অতঃপর 
তিনি এই বদ দু'আ করলেন ঃ “হে আল্লাহ! যদি এঁ মহিলা তার দাবীতে মিথ্যাবাদী হয়ে 
থাকে তাহলে তার চক্ষু অন্ধ করে দাও । এবং তার কবর তার ঘরের মধ্যেই কর” । রাবী 
মুহাম্মাদ বলেন, পরে আমি তাকে অন্ধ হয়ে যেতে এবং দেয়াল ধরে ধরে হাটতে দেখেছি 

£ বলতে শুনেছি, “আমি সাঈদ ইবনে যায়েদের বদদু’'আর শিকার হয়েছি। এই 
অবস্থায় একদা সে তার ঘরের নিকটস্থ কূপের নিকট দিয়ে হীটছিল। হঠাৎ করে সে তার 
নীচে পড়ে গেল । অবশেষে সেটাই তার কবর হল। 


ss ots Re KY ESE SEs 2৮ 


ai e 4s 0% cE $e 
AE LED Fs) ss) ) or 


পল ললপ 


গুল ল পেস 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৮১ 


. 20 cer tos 


চ* AE ss ts = uw TLS 16 AHudrd 
HFA BSL LURES Ls 


- er 


5 tls us Ell 5. le LAI 


WIE Ge Ed “I ie 


ক ব- এঞ ০৫৯০ ত জত 


hia OB > cl Uni ils uা, Ed 


AEA 


is ll 5 


৩৯৮৮ । হিশাম ইৱনে উরওয়া থেকে তাঁর পিতার সুত্রে বর্ণিত । আরওয়া বিনতে উয়াইস 
দাবী করলো যে, সাঈদ ইবনে যায়েদ অন্যায়ভাবে তার জমির কিছু অংশ দখল করে 
নিয়েছে। তাই সে মারওয়ান ইবনুল হাকামের কাছে এর বিচার দিল। সাঈদ (রা) 
বললেন, রাসূলুল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি যে হাদীস শুনেছি 
এরপরও কি আমি তার জমির কিছু অংশ জবরদখল করতে পারি? মারওয়ান বলল, 
"আপনি রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কী শুনেছেন? সাঈদ বললেন, আমি 
রসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন “যে ব্যক্তি 
অন্যায়ভাবে কারো জমির এক বিঘত পরিমাণও জবরদখল করে, সাত (তবক) জমি 
তার গলায় (কিয়ামতের দিন) লটকে দেয়া হবে” । মারওয়ান তাকে (সাঈদকে) বলল, : 
এ হাদীস বর্ণনা করার পর আর আমি আপনার কাছে অন্য কোন প্রমাণ চাইব না। 
এরপর সাঈদ বদদু’'আ করলেন, “হে আমার মাবুদ! যদি উক্ত মহিলাটি তার দাবীতে 
মিথ্যাবাদী হয়ে থাকে, তাহলে তুমি তার চক্ষু অন্ধ করে দাও এবং জমিতেই তাকে ধ্বংস 
কর। রাবী উরওয়া বলেন, শেষ পর্যন্ত সে এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে যে, তার 
দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গিয়েছিল । একদিন সে তার জমির মধ্যেই চলাফেরা করছিল। হঠাৎ 
সে একটি গর্তের মধ্যে পড়ে গেল এবং সেই অবস্থায়ই মারা গেল । 

Ed 2 ue EE প্‌ SS Us bs Tl 5s ESS 


পন [Fd 


EE er Eos die ae HAS ae 


এ 


or coz FL} )8 wo} de 


lor 2 LD en. GA 4b oN 


http://IslamiBoi.wordpress.com 


৩৮২ সহীহ মুসলিম 


৩৯৮৯ সাঈদ ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ৪ যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের এক বিঘত জমিও 
দখল করে, কিয়ামতের দিন সাত তবক জমি তার গলায় লটকে দেয়া হবে। 


ec eof eed oe» coe s- fobs 


J J ETERS REE Lr 0A) ies 


Ze কল 2 


i) A ER যে 54 ROS RES 


ec Mobs 


Ly le dale 


৩৯৯০ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাস বলেছেন £ যে ব্যক্তি অন্যায়ভাবে (কারো) এক বিঘত পরিমাণ জমি দখল 
করবে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন তার গলায় সাত তবক জমি লটকে দেবেন। 


ce He het 


EES Pat Lo snl Lo 


JL Ho 4 


8 bar lat oh p02 Ex cs as Saal a 


ec her “2 5. Av od 
Sek OMS Fe YS lol 252 
BE Ee EAS 


লে le ue Jb 2 Sis Sd lot ia pa 


2-2) Ed 


ody shod Losi Se 52) 


৩৯৯১ । মুহাম্মাদ ইবনে ইবরাহীম থেকে বর্ণিত । আবু সালামা তাকে বর্ণনা করেছেন যে, 
তার সাথে ও তার খান্দানের লোকদের সাথে কিছু জমিজমা নিয়ে ঝগড়া বিবাদ ছিল। 
তিনি আয়েশার (রা) নিকট গিয়ে ব্যাপারটা তার কাছে উল্লেখ করলেন । তখন তিনি 
(আয়েশা রা.) বললেন, হে আবু সালামা! জমি নিয়ে ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাক । 
কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন £ “যে ব্যক্তি এক বিঘত 
পরিমাণ জমি কারো থেকে অন্যায়ভাবে কেড়ে নেবে (কিয়ামতের দিন) সাত তবক জমি 
তার গলায় পরানো হবে”। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৮৩ 


8} 96 or -5 --- ee ec Hs AN ee 


AEF El [OR Nl =| JS. Ye Me lye & ) es 


4S SLC 


২৫ হৰল যাহক ভার বলিয়া (রা) আয়েশার (রা) নিকট 
গেলেন ৷... হাদীসের অবশিষ্ট বর্ণনা পূর্বের হাদীসের অনুরূপ । 


অনুচ্ছেদ 8৪ ২৫ 

যদি এজমালি জমিতে রাস্তা নির্মাণ নিয়ে মতবিরোধ দেখা দেয়, তাহলে 
রাস্তার প্রস্থ কতটুকু হবে? 

নন 02 Ae ze ec-h ho. Hoh 


Ua 4 EES is dlr ESE ডি 


oe ALAMEDA AI Asbo 5 ab 


ef co P20 efor 02 


AEG bras LEI 


৩৯৯৩ । আৰু হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 
£ যখন তোমরা জমিতে রাস্তা নির্মাণের ব্যাপারে মতবিরোধ কর, তখন তার প্রস্থ রাখা 
' হবে সাত হাত । 


http://IslamiBoi.wordpress.com 


চব্বিশ তম অধ্যায় 
JsSLAAS 
কিতাবুল ফারায়েয 


cer, Hed CES 2 Hi. 0 ৪০ 


ball, nly lo mls Elo K EET Le 


ez ech eur > Led 2 


Fr 2 ACIS LE ELL NANI CE I 
Hess 4 3 ১ util |S et 


Ed efe 2 


i Sl ৬ Ys 8 
৩৯৯৪ ৷ উসামা ইবনে যায়েদ (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন £ কোন মুসলমান কোন কাফেরের এবং কোন কাফের কোন মুসলমানের ওয়ারিস 
হবে না। 


2 লতূা্ত্ত e2 cele her 


“ Ft dE 2 Nas Cy 

FIMLA AMA LIES ALIN ACIS 
SF dN 

৩৯৯৫ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 


ওয়াসাল্লাম বলেছেন ঃ ফরায়েযকে এর হদকদারদের কাছে পৌছিয়ে দাও । (অর্থাৎ সর্বাগ্রে 


তাদের অংশ ER NE 5 1 তাহ 
পুরুষ ব্যক্তিদের । 


ec He} He 


৪ নল প 


ED) i DE nyt i eat Le 
i Ee J foo adi J) ute EE “ EEA ES খা 


S55 JH A STU al 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৮৫ 


৩৯৯৬ । ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেন $ ফারায়েযকে তার প্রাপকের সাথে মিলিত কর । তাদেরকে দেয়ার পর অবশিষ্ট 
যা থাকবে তা (মৃতের) আসাবা পুরুষগণ পাবে। 


2A\oe 
>) 
বণ Ed Pes oc2 ho Hoc - YY Pe 28.4, ce P09 
Bir 6g oN Bl, 1 0 560 a Es gl Lol 


নকৈ sl sebbbi SP Ha sD 


HOS Pa MM LIMN,H Lo el edd 5 
EEE 0 ff ” oi 1 ce 2, coe aba, or 
৩৯৯৭ ৷ ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমরা আল্লাহ্‌ তাআলার কিতাব অনুযায়ী (মৃতের) পরিত্যক্ত 
সম্পদ সর্বাগ্নে যাবীল ফুরুষযদের মধ্যে বণ্টন কর । অতঃপর যা অবশিষ্ট থাকে তাতে 
(মৃত্যের) নিকটতম ‘আসাবা’ পুরুষগণই অগ্রাধিকার পাবে। 

টীকা ৪ নিকটতম আসাবার উপস্থিতিতে দূরের আসাবা কিছুই পাবে না । যেমন ঃ মৃতের ওয়ারিস তিনজন । 
কন্যা, ভাই ও চাচা । এখানে যাবীল ফুরুয হিসেবে কন্যার অংশ হচ্ছে অর্ধেক ৷ ভাই নিকটতম আসাবা 


হিসেবে বাকী অর্ধেক পাবে। আর চাচা দূরের আসাবা, তাই কিছুই পাবে না । আসাবা তিন প্রকার, আসাবা 
বি-নাফ্‌সিহী, আসাবা বি-গাইরিহী ও আসাবা মাআ’ গাইরিহী। y 


- 8&8 eo e- te hor coos 26 Loe He ha.} পীল ত 


lo PLN ENO fe Pan uf hae 


ES 


PTD 2 Uo bois 


te UE ME Baur 
ইবনুল কাসেমের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। 

lio ES Eso NL Gor sl LS FG 02 
Een Lo 4 Ny los si 2 J 4s ES 


N92 Hs 2 e2 AYE ata Eb 


“ Jol ON Sl 4০১ rho EGE EE ES! 


8 — 


http://IslamiBoi.wordpress.com 


EEN rE ATT; ESN SEE 


পল 


A Ss 


৩৯৯৯ ৷ সুফিয়ান ইবনে উইয়াইনাহ্‌, মুহাম্মাদ ইবনে মুন্‌কাদির থেকে বর্ণনা করে বলেন, 
তিনি (সুফিয়ান) জাবির ইবনে আবদুল্লাহ (রা)-কে বলতে শুনেছেন। তিনি বলেছেন, 
একদা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম ৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু 
করলেন এবং তীর ওযুর (অবশিষ্ট) পানি আমার ওপর ঢেলে দিলেন। তখন আমার 
সংজ্ঞা ফিরে আসলো । পরে আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আমার 
ধন-সম্পদকে কী করবো? অর্থাৎ কিভাবে বণ্টন করবো? কিন্তু তিনি, আমাকে কোনো 
উত্তর দিলেন না। অবশেষে মীরাসের (অংশ বন্টনের) আয়াত নাযিল হলো। আল্লাহ্র 
বাণী ৪ হে নবী! লোকেরা আপনার নিকট জানতে চাইবে, আপনি বলে দিন, আল্লাহ্‌ 
তায়ালা তোমাদেরকে ‘কালালাহ’ সম্পর্কে জানিয়ে দিচ্ছেন। | 

টীকা ৪ যে ব্যক্তি মৃত্যুকালে পিতা কিংবা পুত্র, অর্থাৎ উর্ধতন কিংবা অধন্ন্তন কোনো ওয়ারিস রেখে যায়নি, 
তাকে ‘কালালাহ্‌’ বলা হয়। 


ec? ha cas, Ii ls. ws - 20 22 


Ex vl Grube Gr pn CT I Ge 


পতল কৰণ নপক ত 


2 “se bl sl Sed als se Sl SI 


এপ লল 


2efo Fe aco sr ed F4- 


ot OT 


EAE 
iS Lal HE 


eet ® 


us 


Ed 


৪০০০ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক সময় আমি 
অসুস্থ হয়ে পড়লে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বাক্র (রা) বনি সালামা 
গোত্রে পায়ে হেঁটে আমার সেবা-শুশ্রযা করার জন্য আসলেন । তীরা উভয়ই যখন 
আসলেন তখন আমাকে সংজ্ঞাহারা অবস্থায় পেয়েছেন। অতঃপর তিনি পানি চেয়ে 
আনিয়ে ওযু করলেন এবং ওযুর অবশিষ্ট পানি থেকে কিছু পানি আমার ওপর ছিটিয়ে 
দিলেন। তাতে আমি সংজ্ঞা ফিরে পেলাম । তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! 
আমি আমার ধন-সম্পদ কি করবো? অতঃপর নাযিল হলো ঃ£ আল্লাহ্‌ তোমাদেরকে 
উপদেশ নির্দেশ) দিচ্ছেন যে, এক পুরুষ তোমাদের দু'জন নারীর সমপরিমাণ- অংশ 
নির্ধারণ করেছেন। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৮৭ 


»- ec 709 2 he Ns He} 


Et vl: Eel Gs rods or 


Sel EES Ee Sn HEL Fo NEE 


পল 


i Fh ccs - 2 3A, 
Fg SIE LIC AL 4s J 
- Shc ec চৰ্তত ০০ 


dB Fo LEIL AICHE 


ETE SNA SEASHELL LIL 


2 ce A 


ty) “ 


8০০১ অহা হত নকতি ত রনি জানিব ইৰ ভার যাহ রে 
বলতে শুনেছি তিনি বলেছেন, এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
আমার সেবা-শুশ্রযায় আসলেন, অথচ আমি ছিলাম তখন রোগগ্রস্ত আর তার সঙ্গে 
ছিলেন আবু বাক্র (রা) ৷ তীরা উভয়ে পায়ে হেঁটেই আসছেন। তিনি আমাকে সংজ্ঞাহারা 
অবস্থায়ই পেয়েছেন তিনি ওযু করলেন এবং পরে অবশিষ্ট পানি থেকে কিছু পানি আমার 
ওপর ঢেলে দিলেন। আমি হুঁশ ফিরে আসতেই দেখলাম রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম আমার কাছেই উপস্থিত । তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি 
আমার মাল-সম্পদ কি করবো? অর্থাৎ তা কিভাবে বন্টন করবো? উত্তরে তিনি আমাকে 
কিছুই বলেননি, অবশেষে মীরাসের (অংশ বণ্টনের) আয়াত নাযিল হলো। 

IS FILE GL fo 
a iy BES AG SALI 


8 cca 2A-- Feb, Fer +573. 2. ef 


NEE LEY uaa els i ii 4 SE Fel 


cet of 2, Acc PY 


2: FNC HSE LE AMID LE 


৪০০২ । মুহাম্মাদ: ইবনুল মুন্‌কাদির (রা) বলেন, আমি জাবির ইবনে ‘আবদুল্লাহ্‌ 
(রা)-কে বলতে শুনেছি। একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট 
আসলেন। এ সময় আমি ছিলাম অসুস্থ ও সংজ্ঞাহারা । তিনি ওযু করলেন, পরে আমার 
পরিবারস্থ লোকেরা তার ওযুর অবশিষ্ট পানি আমার ওপর ঢেলে দিলেন, তাতে আমি 


http://IslamiBoi.wordpress.com 


৩৮৮ সহীহ মুসলিম 


জ্ঞা ফিরে পেলাম । তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি একজন ‘কালালাহ্‌’ 
ব্যক্তি, অর্থাৎ পিতা-পুত্র কেউই ওয়ারিস নেই । এখন আমার সম্পদের বণ্টন কিভাবে 
হবে? তখনই ‘মীরাসের আয়াত’ নাযিল হলো! শো’বা বলেন, আমি মুহাম্মাদ ইবনুল 
মুনকাদিরকে বললাম ৪ সে আয়াতটি এভাবে? “হে নবী! লোকেরা আপনার নিকট 
জানতে চাইবে, আপনি বলে দিন, আল্লাহ তায়ালা তোমাদেরকে ‘কালালাহ’ সম্বন্ধে বলে 
দিচ্ছেন” মুহাম্মাদ ইবনুল মুন্‌কাদির বললেন, হাঁ, এভাবেই এ আয়াত নাযিল হয়েছে। 
AES CAL Ju be Bll Gel B 


Bo ez sof6) > 2 Giz ato 


Ef ১ LS lie Lat cr > 12 22 Bar । ol 


Ed Ed ৪ তপ ও তল 


ely AT ন, 2) ios EE ; AT =) 3 = 


ca 820 ont ae “4s 


Eh cS iad J fg 4, tb) 


৪০০৩ ৷ শোবা থেকে উক্ত শিলসিলায় ওহাব ইবনে জারিরের হাদীসের মধ্যে উল্েখ 
রয়েছে “তখন ফারায়েযের আয়াত নাযিল হলো” । কিন্তু তাদের কারোর হাদীসের মধ্যে, 
“শো’বা ইবনুল মুন্কাদিরকে যে কথাটি বলেছেন” এ অংশটুকু উল্লেখ নেই । 


£ বু sa 1 23.2 


নপলাল 1) 


LU he Ea ৰ EP Ns i NL. 


cy lez bd a ‘ folb J i EE ~। ERT Le £ 556 


তলত cc 22 


REA ENS IN Sl fs - eal PASI ios 


পপ Ld 


Bs cs EEE nee LES oe sxe 


ERS Hs det NETL ও Jl, 
PLATA dl B) Ee He Ash sak 


Ie + 2s $e 


STAY ns TAN 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৮৯ 


৪০০৪ । মা'দান ইবনে আবু তালহা (রা) বলেন। একদা জুম্‌আর দিন ‘উমার উবনুল 
খাত্তাব (রা) খুতবা (ভাষণ) দিতে গিয়ে নবী সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু 
বাক্র (রা) এর আলোচনা করলেন । পরে বললেন, আমি আমার অবর্তমানে ‘কালালার' 
চাইতে অধিক গুরুত্বপূর্ণ কোনো বস্তু রেখে যাবো না। কেননা যত বিষয়ে আমি 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মতবিনিময় করেছি, কালালার চেয়ে 
অধিক কোনো বিষয়ে মতবিনিময় করিনি। আর তিনি এ ব্যাপারে আমাকে যে পর্যায়ে. 
কঠোর নির্দেশ দিয়েছেন, অন্য কোনো ব্যাপারে এর চেয়ে কঠোর নির্দেশ দেননি । এমনকি 
শেষ পর্যন্ত তিনি স্বীয় আঙ্গুল দ্বারা আমার বক্ষে খোচা দিয়ে বললেন, হে ‘উমার সূরায়ে 
নিসার শেষাংশে যে আয়াতুস্‌ সাঈফ (গ্রীষ্মকালীন আয়াত) উল্লেখ আছে, (আলোচ্য 
বিষয়ের গুরুত্ব অনুধাবন করার জন্য) সেটা কি তোমাকে যথেষ্ট করবে না? অতঃপর 
‘উমার (রা) বলেন, যদি আমি বেঁচে থাকি তাহলে এ সম্পর্কে আমি এমন সিদ্ধান্ত 
নেবো, যে কুরআন পাঠ করে আর যে কুরআন পাঠ করে না, lh LS hal 
মেনে নিতে বাধ্য থাকবে। 


চীকা £ উল্লিখিত আয়াতটি গ্ৰীশ্মকালে নাযিল হওয়ায় উহাকে আয়াতুস্‌ সাঈফ বলা হয়েছে। ‘আস্‌ সাঈফ’ 
অর্থ ্ৰীশ্মকাল । 


Zz 2 PAL 3A Pe 2 ed 26 


' 0% dl ie kl isl Lo os 
CS SEI IL POLI SB ES 
54 LNG BE Le CS 
00 i HEC dr Ee RP বিত হযে 
Als Sl sl Ab sli Slut 7 
SN GENE HELI LL EAR 
৪০০৬ বার্আ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, কুরআনের আয়াতের মধ্যে 
{231 5',5১%,১ এ আয়াতটি সৰ্বশেষে নাযিল হয়েছে। 
টীকা £ অর্থাৎ মীরাস সংক্রান্ত বিধানসমূহের মধ্যে এটাই সর্বশেষ নাযিলকৃত আয়াত । 


$e 204 ত্র - soho AA 20 26,2 


http://IslamiBoi.wordpress.com 


৩৯০ সহীহ মুসলিম 


পপ প৪ °4e% 


af ১৪) যা =) 


sree or 


| a) du BD) oe A I Fm] 


Aor A 2 

ly yl is 
৪০০৭ । আবু ইসহাক থেকে বৰ্ণিত । তিনি বলেন, আমি বারাআ’ ইবনে আযিব (রা)-কে 
বলতে শুনেছি । তিনি বলেন, সর্বশেষ আয়াত নাযিল হয়েছে, আয়াতুল কালালাহ্‌ এবং 
সর্বশেষ সূরা নাযিল হয়েছে সূরায়ে বারাআত । 


oc Ky PoE 2 2 ho} $ toc - ce 2s 


UF EE in G2 os | IE all oe Sl Le 
Lb 


SH AS LH PA ATS VY hs ll 


ERAN Rh 


Bld “ 


৪০০৮ ৷ বারাআ’ (রা) খেকে সর্নিত । সরশেষ পূর্ব একটি সূরা তামিল হয়েছে সুর 
তাওবাহ্‌ এবং সর্বশেষ আয়াত নাযিল হয়েছে আয়াতুল কালালাহ্‌ ৷ 


° Ess echoes tv JF och At 


ll Sinn Bam dn en 2G 


LES ATI TE IEE 


লাল লাল 


৪০০৯ । আৰু ইসহাক বারাআ’ (রা) থেকে অনুরূপ হাদীসই বর্ণনা করেছেন, 30 
বলেছেন “সর্বশেষ গোটা একটি. সূরা নাযিল হয়েছে” ৷ অর্থাৎ হাদীসে রয়েছে {5 আর 
LEA 


ter 


cc hover er 


rr ৩; খা ন 96.0 ce 


৪০১০ । আবুস সফর বারাআ’ (রা) থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, সর্বশেষ 
যি করা EO CU “ | 
OL 5 of eo ctv cer Hoel or 20 4o 2 
SC I in nl) 0 Ua Edie rie 


os 2 zr ১ fete 


পল পল 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৯১ 


Zed cc cs F1 পপ 


22 07S a SEA JG sll 


4 NEEL LS add hl sie ন J 


পলাল সপ 


dS be RIOR EAHGUG LC FUL; 


ল ললাল জল Aer sccccd Hers 


£3530 I ms fo Re ET bal uv 


৪০১১ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 
নিকট জানাযা পড়ার জন্য এমন মৃত লাশ আনা হতো, যার ওপর খঝ্চণ আছে। তখন তিনি 
জিজ্ঞেস করতেন, তার কি কোনো দেনা (খাণ) আছে? পরে জিজ্ঞেস করতেন, তার দেনা 
পরিশোধ করার মতো কোনো সম্বল রেখে গেছে কি? যদি বলা হতো যে, ঝণশোধ হবার 
পরিমাণ সম্বল রেখে গেছে, তখন তার ওপর নামায (জানাযা) পড়তেন ৷ অন্যথায় (অর্থাৎ 
যদি খণ পরিশোধের পরিমাণ মাল রেখে না যেতো) বলতেন, তোমরাই তোমাদের 
সঙ্গীর ওপর নামায পড়ো । আর যখন আল্লাহ্‌ তাদেরকে (মুসলমানদেরকে) অনেক দেশ 
বিজয়ী করলেন, তখন তিনি বললেন, আমি মু’মিনদের জন্য তাদের স্বীয় দেহের চেয়েও 
অতি নিকটবর্তী । সুতরাং এখন থেকে যে ব্যক্তি দেনা রেখে মৃত্যুবরণ করবে তা 
পরিশোধ করার দায়িত্‌ আমার ওপর । আর যে মাল-সম্পদ রেখে যাবে তা তার 
ওয়ারিশদের । 


a 20 fi 20 
Boa las 22 
ree ec 280002 বুর্জ পপ dd e CY) 
ু" eZ Zc ec} 20 < নত - 70 He} 2 


. 5 202 


৩ a CY Tl EEE 5 
ET EE ° BOE OO TEE 


- ju fieoh 
IEA: 5 HI aw Sl ee 


2 . ecco Ass 


ESE NS ih i OHS dj dri 


http://IslamiBoi.wordpress.com 


৩৯২ সহীহ মুসলিম 


tz 
< cw cad th ti, 2 Ler br 


tL $y SLU NCH Fis ট ; Al JN Ee 


পপ 


Li এ 


৪০১৩ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 
সেই সত্তার কসম, যার হাতে আমি মুহাম্মাদের প্রাণ । ভূ-পৃষ্ঠ এমন কোনো মু'মিন নেই, 
কিন্তু আমি তার জন্য সমস্ত মানুষের চেয়ে অতি নিকটতম সুতরাং তোমাদের যে কেউ 
খণ কিংবা ইয়াতিম শিশু সন্তান রেখে মারা যাবে, আমিই তার মনিব বা তত্ত্বাবধায়ক । 
আর তোমাদের যে কেউ ধন সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশ আসাবাদের প্রাপ্য, যে 
সেই আসাবা হবে। 


LOR Pd 


i io 
cz dz 0, corel 


$A EE Ga J ut ce J+ b= sl [yf xe SE fa 
ERS lll, i hl Si, Laie dl 
tec cee eh tt tos to 


bs 25 Ki ee a ও 3 5 wl Jia oe uc 


Cad 


cs HH ego . 


et oc Boor ‘er 


Eg 2 2s AG BBW I ARO LE snk Ls) 


8৪০১৪ ৷ হাম্মাম ইবনে মুনাব্বা (রা) বলেন, আবু হুরায়রা (রা) কর্তৃক রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত অনেক হাদীসের মধ্যে একটি হচ্ছে এই $ 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহ্‌ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহা পরাক্রমশালী আল্লাহ্র 
কিতাবানুসারে আমি মু’মিনদের জন্য সমস্ত মানুষের চাইতে অতি নিকটতম । স্নতএব 
তোমাদের যে কেউ ঝ্রণ কিংবা এতিম শিশু রেখে মারা যাবে আর তারা আমাকে 
আহ্বান করবে তখন আমিই তার অভিভাবক । আর তোমাদের যে কেউ ধনসম্পদ রেখে 
যাবে তাতে তার ওয়ারিশরা আসাবা হিসেবে প্রাধান্য বা অগ্রাধিকার পাবে। 


co 468 LEA Fd 2207 


ALD 4 Rn EEN ৬ 


৪০০3 - বি 


es 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৯৩ 


৪০১৫ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, যে ব্যক্তি (মৃত্যুকালে) ধন-সম্পদ রেখে যাবে তা তার ওয়ারিশদেরই প্রাপ্য । 
আর যে ব্যক্তি বোঝা (খণ কিংবা এতিম শিশু) রেখে যাবে, তা আমার দিকে (অর্থাৎ 
আমার দায়িত্বে) ৷ 

টীকা £ এতিম ছোট শিশুও বোঝার ন্যায়। তাই ঝণ যেমন বোঝা, শিশুরাও তেমন বোঝা । আবার 
তাদেরকে যিআ’ও (£ (১-2) বলা হয়েছে। কেননা অভিভাবকের পূর্ণ তত্ত্ববধান ব্যতীত তাদের ধ্বংস 
হওয়াটা স্বাভাবিক । 

০৪ ০০ ত ec bebe পতল ced cols cle tr ন্লত 
SAIL BS SF G5 So) CEES: SLIT 


> 08 - e- 7-09 


1 + পৰ্ট তল co -! Ze? ৰ " Eo or 
ny IAF ar BU IE NN by 2 Ua NU gap nl SA 


LAL 


I; 


৪০১৬। শো'বা উক্ত সিলসিলায় হাদীস বর্ণনা করেছেন। তবে গুন্দুরের হাদীসের মধ্যে 
আছে, যে ব্যক্তি বোঝা (খূণ) রেখে যায়, আমিই তার অভিভাবক । 

টীকা $ ‘জানাযা’ ফরযে কেফায়া । তাই তিনি অন্যদেরকে জানাযা পড়ার নির্দেশ দিয়েছেন। আর প্রত্যেক 
ব্যক্তি যেন মৃত্যুর পূর্বে ঝণ-কর্জ পরিশোধ করার প্রতি বিশেষ দৃষ্টি রাখে, সেই সতর্কতার জন্যেই তিনি 
নামায পড়াননি। যখন থেকে ইসলামী বায়তুল মাল সাবলম্বী হয়েছে তখন তিনি মুসলমানদের বায়তুল মাল 
থেকে জনকল্যাণমূলক কাজে সেখান থেকে ব্যয় করতেন । অথবা তিনি বদান্যতামূলক স্বীয় সম্পদ থেকে 
তা পরিশোধ করতেন হাদীস থেকে এ কথা সুস্পষ্ট যে, ঝণ রেখে বা পরিশোধের ব্যবস্থা না রেখে 
মৃত্যুবরণ করা জঘন্যতম অপরাধ । মৃতের পক্ষ থেকে তার ওয়ারিশদের ওপর আদায় করা ওয়াজিব, চাই 
সে অসিয়াত করুক বা না-ই করুক । 


http://IslamiBoi.wordpress.com 
পঁচিশ্তম অধ্যায় 
SU L— 
কিতাবুল হেবা (দান সম্পর্কে বর্ণনা) 


অনুচ্ছেদ £ ১ 
যে জিনিস সাদ্‌কা কিংবা দান করা হয়েছে, তার থেকে তা ফিরিয়ে নেয়া বৈধ 
নয়। 


$ ecco . - coco he Ns he 
or LAP ASAM ES Bud S77 


3% 2c AF - 3 ie ce ch 56 


4 LE LSI J ss sh Por HS 3 


c hacer - sod 2A 


4 Yc 3 I6 < bs LL 


Ed পল 


EEE UE EEE tH ঢকসমন় আঙিনার একটি ভ্রাতা 
এক ব্যক্তিকে আল্লাহর রাহে আরোহণ করার জন্যে দান করলাম কিন্তু তার কাছে 
থাকাকালে সে.ওটাকে ঠিকমত খঘাস-পানি না দেয়ায় এবং যথাযথ তত্ত্বাবধান না করায়) 
প্রায় ধ্বংস করে ফেললো । আমি মনে করলাম সে হয়ত সন্তায়ই সেটি বিক্রি করবে। 
আর আমি আবার ঘোড়াটি তার নিকট থেকে খরিদ করে নেয়ার ইচ্ছে করলাম । সুতরাং 
এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম । তিনি 
বললেন ঃ তুমি তা খরিদ করবে না এবং দানকৃত সাদকা পুনরায় ফিরিয়ে নিও না। 
কেননা, সাদ্‌কা প্রত্যাহারকারী, বমি করে তা ভক্ষণকারী কুকুরের ন্যায় । 


+ ac 82 \ ed - ‘ec hho প্তত 


ie ls AUF Gop As I Bor A 


পণ ৪ 


~~ Ful ES Y 3; 3303) 


৪০১৮ । মালিক ইবনে আনাস (রা) থেকে উক্ত সিলসিলার বর্দিত। তাতে বর্ণিত আছে, 
‘যদি সে ওটি এক দির্হামের বিনিমিয়েও তোমাকে দেয়, তবুও তুমি সেটাকে খরিদ 
করবেনা। 


‘টীকা ঃ বিনিময় ছাড়াই কাউকে নিজের কোনো মাল, অর্থ-সম্পদ বা কোন মূল্যবান বস্তুর মালিকানা স্বত্ব 
প্রদান করাকে ইসলামী শরীয়তে হেবা বলে তবে সাদৃ্‌কার মধ্যে সওয়াবের নিয়ত থাকে। 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ৩৯৫ 
a e-? - 2 ec FO as EES) 24-8 
| 202 


SS DIST 5H lon 


OEE cH Bh HE BEE 


তপ 


পলা জল 


le a0 Es wld Ne To 


পলাল পপ পলা 


2323 


! EAE 


৪০১৯ । ‘উমার (রা) থেকে বর্ণিত । EE EE TEE ES EE 
রাহে আরোহণ করার উদ্দেশ্যে সাদ্‌কা (দান) করলেন, পরে তিনি দেখলেন সে ব্যক্তি 
ঘোড়াটিকে প্রায় ধ্বংস করে ফেলেছে। (কারণ সে যথাযথভাবে ওটার খানা-পানি 
সরবরাহু করেনি) মূলতঃ সে ব্যক্তি ছিলোও গরীব । (মনে হচ্ছিল সে ওটাকে বিক্রি করে 
ফেলবে ৷) তাই তিনি (‘উমার রা.) ওটাকে খরিদ করার ইচ্ছে করলেন এবং রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে এ ব্যাপারে তার কাছে আলোচনা 
করলেন । উত্তরে তিনি বললেন, তুমি ওটা খরিদ করো না যদি সে ওটা তোমাকে এক 
দির্হামের বিনিময়েও দেয়। কেননা সাদৃকা প্রত্যাহারকারীর উদাহরণ হলো, বমি করে 
তা পুনরায় ভক্ষণকারী কুকুরের ন্যায় । 

টীকা ৪ ইমাম শাফেয়ী বলেন, সাদ্‌কা করে ফিরিয়ে নেয়া হারাম । আবু হানিফা বলেন, হারাম নয় নরং 
মাক্রহে তান্যীহ। কেননা এ কাজটাকে কুকুরের বমি করে পুনরায় ভক্ষণ করার সাথে তুলনা ক্ষরা 
হয়েছে। অথচ কুকুর ইবাদতকারী নয়- তাই তার কাজটিও উত্তম নয়। বরং এটি একটি ঘৃণিত কাজ । 
যেমন বলা হয়, তোমরা ত্বোমাদের স্ত্রীকে বাদী দাসীর ন্যায় মারধর করো না। পরে আবার তার সাথে 
সহবাস করবে । অথচ স্ত্রীকে মারধর করার পর সহবাস করা হারাম নয়, বরং নিন্দনীয় আচরণ । এ হাদীসের 
অর্থও অনুরূপ । 


ol ৩ x S| ios si SES Lio 

j Ace th ec 

Sl C22 

৪০২০ । যায়েদ ইবনে আসলাম থেকে উক্ত সিলসিলায় বর্ণিত। তবে রাওহ্‌ ও মালিকের 
হাদীস পরিপূর্ণ ও শাব্দিকভাবে অধিক । 


Ze ce ch Sto. es or “০, coe BMiococr cer le cer 
aly FIFI Shor DAL GAIN Lf Ll 


http://IslamiBoi.wordpress.com 


৩৯৬ সহীহ মুসলিম 


LE 


by dL diet J EL 3d) Fy 


পল জিত তলত তত পল 


I GN NIG Ls 


৪০২১ ৷ ইবনে ‘উমার (রা) থেক বর্ণিত যে, এক সময় ‘উমার ইবনুল খাত্তাব (রা) এক 
ব্যক্তিকে একটি ঘোড়া আল্লাহ্‌র রাস্তায় আরোহণ করার জন্যে দান করলেন। পরে সে 
ওটা বিক্রি করতে চাইলে ‘উমার (রা) তা খরিদ করার ইচ্ছে করলেন। এ ব্যাপারে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। তখন তিনি বললেন, 
তুমি ওটা খরীদ করো না এবং নিজের সাদ্‌কাটাকে ও প্রত্যাহার করো না। কেননা ওটা 
খরিদ করোনা এবং নিজের সাদ্কাকেও প্রত্যাহার করোনা ৷ (কেননা ওটা খরিদ করা, 
কৃত সাদৃকা ফিরিয়ে নেয়ারই নামান্তর ৷) 


Azach, 2 che cr 


DER 6 2c HE is 


2 co 


ech oc ehbh cr 


Fis REO LS Ll EE 
al = Js oe 4h 


৪০২২ । নাফে' ইবনে ‘উমার (রা) এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
থেকে মালিকের বর্ণিত হাদীসের ন্যায়ই বর্ণনা করেছেন । 


ech he hecs ch EA, 
St ted ul Ci 
০৩৪০ ০০৬ oc নপপত ec Ped 
Fl EGE AN NL CEG STEN 
As Ss - FE cor rere uh 


do JGCALIINET dy sd FS 


1 io Sd 4 ddd 4 
৪০২৩ । ইবনে ‘উমার (রা) থেকে বর্ণিত। একদা ‘উমার (রা) এক ব্যক্তিকে একটি 
ঘোড়া লিল্লপাহ আরোহণ করার উদ্দেশ্যে দান করলেন । পরে তিনি দেখলেন সে ওটা বিক্রি 
করবে। তাই উমার (রা) ঘোড়াটি খরিদ করার ইচ্ছে করলেন। এ ব্যাপারে রাসুলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ‘উমার! তুমি তোমার সাদ্‌কা ফিরিয়ে 
নিওনা। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৩৯৭ 


অনুচ্ছেদ 8 ২ 
সাদ্‌কা করার পর তাতে অধিকার স্থাপন হয়ে গেলে তা ফিরিয়ে নেয়া অবৈধ, 
তবে পুত্র বা অধঃস্তন থেকে প্রত্যাহার করা বৈধ । 


-2 2 28 


2 IG, nl Sobers el 'j 


‘> 


sds ll Ft hr IF SN Es 
SI 8) JFTESI ered f Ls EH 

222% 
৬ 
৪০২৪ । ইবনে ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, দান-সাদকা করার পর যে ব্যক্তি তা ফিরিয়ে নেয় তার উদাহরণ সেই কুকুরের 
ন্যায় যে বমি করে পরে তাতে প্রব্যাবর্তন করে এবং তা ভক্ষণ করে। 


-০- 3.2 ° Zh e- 2 2% 


Grd FNS, AT Muti EE) 


e- ee -hs ow er 


AN EN 


পলাল 


৪০২৫ । আওযায়ী থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মুহাম্মাদ ইবনে আলী ইবনুল 
হুসাইনকে উক্ত সিলসিলায় অনুরূপ বর্ণনা করতে শুনেছি। 


Ee 


Ee AG EO EE 

ec Ae ez os hr প্তলতৰ ত 
22 SAILS A IMR, ACL LL EL Cn 
sc Ms sr Lesa ্র্ঢ 
ASN de Po LB I ALG LFS 
৪০২৬ । আবদুর রাহমান ইবনে আমর বলেন যে, মুহাম্মাদ ইবনে ফাতিমা বিনতে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উক্ত সনদে উপরোল্লিখিত রাবীদের 


হাদীসের ন্যায়ই বর্ণনা করেছেন। 
to শপ Ce herrea oc Ae Acetic tel e - fe Hl 
A Ee EE RL ~~ ub $l ৩» os 
ES Aer 22 BI LLL Le co Hos ch 


i ro J lo Ar Eat) 


http://IslamiBoi.wordpress.com 


৩৯৮ সহীহ মুসলিম 


ও eae w - #8 
Si EL Ee sd EOI Lot 4 di 


A 22%. ai 


3 BL 2" h HIUST do 


৪০২৭ ৷ ইবনে ‘আব্বাস (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 
বলতে শুনেছি । তিনি বলেন, দান করে যে ব্যক্তি আবার তা প্রত্যাহার করে নেয় সে এমন 
কুকুরের ন্যায়, যে বমি করে পরে আবার তা খেয়ে ফেলে । 

J He Ah, T.holhe 23.2 


J oy A JF io 2 


ন 2202 ee - ec HF 3.8 c- He - heh os ce Hh HG ALB 


FF id) 2 dn LL , Ff Cm Yb 


Ed EA পল 


“ ও SAE <n ওঁ oA J “lS. “ie al bes sl ur ws ul 
৪০২৮ । ইবনে ‘আব্বাস (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম IE 1H 
তিনি বলেছেন, দান করে প্রত্যাহারকারী বমি করে পুনরায় ভক্ষণকারীর ন্যায় । 


পললপ ৪৮ লত্তপ Z-20, eds. 2 


4% 0) ie FE EE ur se J ol Ua ll CEE CSS PE 
০২৯, সির, কাতাদাহ (রা) থেকে উক্ত সিলসিলায় অনুরূপই বর্ণনা করেছেন। 


2 Ae Ns hor co dJech cas tt Pozes oor 


nl a Lua _ Ee ss Le all om Lee 


Kies I b- EL ays Fle vu Fels 


পপ লস r 


Eta Ed Ed 


৪০৩০ । ইবনে ‘আব্বাস (রা) রাসুলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা 
‘করেছেন । তিনি বলেছেন, দান করে প্রতাহারকারী এমন কুকুরের ন্যায়, যে বমি করে 
পরে তা খেয়ে ফেলে। 


অনুচ্ছেদ £৩ 
দানের মধ্যে কোনো সম্তানকে বেশী দেয়া জায়েয নেই । 


lez ev 8 ech ন 


PEAT Gl Sl A ML FBIM LLL be 
- $৩ এ 


rl fr SE EET Ee sas AS us Ol (oF OPS 


নন পন পণ 


http://IslamiBoi.wordpress.com “সহাহ ভুলি চহ 


VAL occ cre cA ON oo Hers 2 az - 4 ac N+ 2- 
dl dd 46 Lb lin sl 31 dE bs Se dj < dl J 
পর্বত ৪০ লললপ প পলনপ 


ddl LAL SEI IBM PLL Fd 


40 027 

“্) 
৪০৩১ নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, তার পিতা তাকে সঙ্গে 
নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমি আমার এ 
পুত্রকে আমার নিজস্ব একটি গোলাম (ক্রীতদাস) দান করেছি। তখন রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার সব সন্তানকেই 
তার মতো একটি করে গোলাম দান করেছো? তিনি বললেন, না । তখন নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওটা ফেরত নিয়ে নাও। 
টীকা £ কোনো এক সন্তানকে দান করে অন্য সন্তানকে না দেয়া । অথবা কাউকে বেশী দেয়া মাক্রূহ, 
হারাম নয়। কারণ এখানে যদিও ফেরত নেয়ার কথা আছে, কিন্তু অন্য এক হাদীসে বলেছেন, “এটা অন্যায় 
কাজ তাই আমাকে ছাড়া অন্য কাউকে সাক্ষী করে নাও” । যদি হারাম হতো এ অনুমতি প্রদান করতেন না। 
সাথে সাথে হাদীস থেকে এটাও প্রতীয়মান হয় যে, পিতা দান করে পরে পুত্র থেকে উক্ত দান ফেরত নেয়া 
বৈধ । আর এমন দান সহীহ কাজ, বাতিল কাজ নয় । 

se wah wie 
i tu nul ES Ad Les 
e J} 


5 dl Lid Hsp I Es rH 


পল 


প্ৰ্লল Ll 


ক J J 4 dS i IE US ie VEN -s 


৪০৩২ । নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার আব্বা আমাকে 

সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমি 

আমার এ পুত্রকে একটি ক্রীতদাস দান করেছি । তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি 

তোমার সব ছেলেকে (অনুরূপভাবে) দান করেছো? তিনি উত্তরে বললেন, না । তখন নবী 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা তার থেকে ফেরত নিয়ে নাও । 
od AE 

ce ] sr SF sl সট lo Ste bl EF ০১ 

HEHE - - CEE: EES NE 

IEA AILL So Cut Obs hos 


০- -০০০৪% ॥ ততে ত ০০৪% ৩০ 


shy xs EY ir 0, Et Tai Us rc ls Sl 


506 সমীহ সুসি http://IslamiBoi.wordpress.com 


- 4245 + Jo 8o ore 


id Lie BN 2 UES SAN oF nt rn ol 
2, Ee) uf wv ll FERRE 3 (EG ও 

hi bs dons 
৪০৩৩ । ইবনে উইয়াইনা, লাইস, ইউনুস ও মা’মার তারা সকলে যুহরী (রা) থেকে উক্ত 
সিলসিলায় বর্ণনা করেছেন, তবে ইউনুস ও মা'মার তারা উভয়ে তাদের হাদীসে বর্ণনা 
করেছেন। “আ কুল্লাহ বানীকা' আর লাইস ও ইবনে উইয়াইনার হাদীসে রয়েছে- 
‘আ-কুল্লা ওয়ালাদিকা’। এবং লাইস, মুহাম্মাদ ইবনে নু'মান ও হুমাঈদ ইবনে ‘আবদুর 
রাহমান থেকে বর্ণনা করেছেন, বাশীর (তার পুত্র) নু’মানকে নিয়ে নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলেন । 


7 Se 20-2 


SIME Hl sip ce PL Ex BE 425 2 
lil eB PA al 6 aller! 55, UE! 


SINISE el. fl Vs BK kel 


পলস 


8৪০৩৪ । নু'মান ইবনে বাশীর (রা) বলেন। তার পিতা তাকে একটি ক্রীতদাস দান 
করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, এ গোলামটি 
কার? অথবা তুমি এ গোলাম কোথায় পেয়েছো? সে বলল, আমার আব্বা আমাকে এটা 
দান করেছেন? অতঃপর তিনি আমার আব্বাকে বললেন ঃ তুমি এ ছেলেকে যেভাবে দান 
করেছো, তার প্রত্যেক ভাইকেও অনুরূপ দান করেছো কিনা? উত্তরে তিনি বললেন, না । 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওটা ফেরত নিয়ে নাও। 


ES) 20 sc 25 


Eee ” tt রে Kd REE Ss 


te পূণ Loto -০--০5 
A al fi ই oe ee 2 BAF 


Ld EER ESE Ee SEL ms 


পৰত 


5 J, 446 EN a pdb Aly HL 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৪০১ 


Sls sel, 3,5 YI Jb nl AE SE OSA 


Eons 


ES Je 


৪০৩৫ নু’মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমার পিতা তার 
জিনিসের কিছু আমাকে দান করলে, আমার মা আম্রাহ্‌ বিন্তে রাওয়াহা বললেন, 
যতক্ষণ না তুমি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করছো, 
ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট নই । তাই আমার আব্বা নবী সাল্লাল্পাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট গেলেন, যেন তিনি আমার সাদৃকার ওপরে সাক্ষী হন। অতঃপর 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার 
প্রত্যেক সন্তানের সাথে এরূপ করেছো? (অর্থাৎ সবাইকে অনুরূপ দান করেছো?) তিনি 
বললেন, না । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহকে ভয় 
করো এবং তোমার সন্তানদের মধ্যে ইনসাফ করো। পরে নু’মান বলেন, আমার পিতা 
বাড়ি ফিরে উক্ত সাদৃকাটি প্রত্যাহার করলেন। 


ec - of tL cs Sr AE 


OR PEG Ss er 


ec? os e- Mh AT Acs cr . 


= adi uf Bios C39 I os El 2 I 


EAT VG. ccd oz 


Lys Ed se SE nse At Ew bil, 


- ech 5 FE) 2% 


- ECG 4 lend ale Hdd sol 


পল ল পন 


AD Ly FHL AIST SAIN IEIN 
$5 


El E05 J% Ed i J 3036S Ly se 


পল লপ > 


bb) 


PA JdG Cy ons sh FAIA EDS 
HS IH LPIA TAAL by 

LFF AN SOO SUS Sb 
৪০৩৬ ৷ শা’বী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নো'মান ইবনে বাশীর (রা) আমাকে 
বর্ণনা করেছেন যে, তার মা বিন্তে রাওয়াহা তার (নো'মানের) আব্বাকে তার পুত্রের 


৫১-—- 


http://IslamiBoi.wordpress.com 
৪০২ সহীহ মুসলিম a PR 


জন্যে নিজের সম্পদ থেকে কিছু দান করার জন্যে অনুরোধ করলে, তিনি এক বছর 
নাগাদ তা মুলতবী রাখলেন। অতঃপর এক সময় তিনি তা করলেন, তখন আমার মা 
বললেন, তুমি আমার পুত্রকে যা দান করেছো, যতক্ষণ না তুমি এ ব্যাপারে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করেছো, ততক্ষণ পর্যন্ত আমি সন্তুষ্ট হব না। 
তাই একদিন আমার আব্বা আমাকে হাত ধরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। সে সময় আমি ছিলাম বালক । আমার পিতা 
বললেন, হে আল্লাহর রাসূল! এ ছেলের মা বিন্তে রাওয়াহা এতে সন্তুষ্ট যে, আমি তার 
পুত্রকে যা কিছু দান করেছি তার ওপর আমি আপনাকে সাক্ষী বানাই । তার কথা শুনে 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে বাশীর! এ ছেলে ব্যতীত 
' তোমার অন্য কোন সন্তান আছে কি? তিনি বললেন, হী আছে। তখন রাসূলুল্লাহ (সা) 
জিজ্ঞেস করলেন, এ ছেলেকে যা কিছু দান করেছো তাদের প্রত্যেককেও অনুরূপ দান 
করেছো কি? উত্তরে তিনি বললেন, না । তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, এমতাবস্থায় তুমি আমাকে সাক্ষী করো না। কেননা আমি অন্যায় কাজের ওপর 
Wins LS 


% be LE HA না J 1 EE 


পল 3. 


FARTS 


৪০৩৭ ৷ নু’মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ সান্যান্লাহ আলাইহি 
ওয়াসাল্লাম (বাশীরকে) জিজ্ঞেস করলেন, এটা ছাড়া তোমার আর কোনো সন্তান আছে 
কি? উত্তরে তিনি বললেন, হা আছে। তখন তিনি আবার জিজ্ঞেস করলেন, এ ছেলেকে 
যা দান করেছো, অনুরূপ তাদের প্রত্যেককে দান করেছো কি? তিনি (বাশীর) উত্তরে 
বললেন, না । পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যুলম বা 
অন্যায় কাজের ওপর সাক্ষী হই না। 

ze Hes 


2 : RS Ee J ce se ন : bs EE) er 


- 2055 - 


x SiN ey Jb Lod dl 


৪০৩৮ । নু’'মান ইবনে কুশীর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম তার আব্বাকে বলেছেন, তুমি আমাকে যুলুম বা অন্যায়ের ওপর সাক্ষী 
করোনা। 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ৪০৩ 


+ She he 23.2 
oe Aa 
+৫ /৪৩ৱ Ze ec sce Fer 
Sia ud 25 2d En Ex NL BY 


Ror er 


ode FA sds Sl Nos wl 


EOS 


UE SU KIEL INL FIA Ln 
OU ofS HL bb pk BI HIIAMA EL 
SPACE IE 
৪০৩৯ ৷ নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার আব্বা আমাকে 
বহন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন এবং বললেন, 
হে আল্লাহ্‌র রসূল! আমি আমার এ পুত্র নো*'মানকে আমার মাল সম্পদ থেকে এভাবে 
দান করেছি। সুতরাং আপনি এর ওপর সাক্ষী থাকুন । তার কথা শুনে তিনি জিজ্ঞেস 
করলেন, তুমি কি তোমার সব সন্তানকে অনুরূপ দান করেছো, যেরূপ নো'’মানকে দান 
করেছো? তিনি উত্তর দিলেন, না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 
বললেন, এ কাজের ওপর আমাকে ব্যতীত অন্য কাউকে সাক্ষী বানাও । পরে তিনি 
আমার আব্বাকে উদ্দেশ্য করে বললেন ঃ তুমি কি খুশী হবে না যে, তোমার সব 
সন্তানই তোমাকে সমানভাবে সম্মান করুক? তিনি বললেন, হা, তা অবশ্যই চাই । 
জবাবে তিনি বললেন, যদি তুমি তাই কামনা করো, তাহলে এরূপ করো না । অর্থাৎ 
কাউকে দেবে, LGR 


- 8? Ze LLY 


) Noe we 1 bi # ৰ ্‌ Ck 
Hl dy J J ra si J PEE ue sl vc ১৯ 
EF 


Rt cia, ff JE st ls ie 


ccc w.} 


Js Lett! hei si Ns Jb bo EOE 


2% co A 7 


SE | oslo I AEE 


http://IslamiBoi.wordpress.com 
8০৪ সহীহ মুসলিম 


৪০৪০ । নু'মান ইবনে বাশীর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমার আব্বা আমাকে 
একটি ভালো জিনিস দান করলেন, অতঃপর তিনি আমাকেসহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন, যেন তিনি এ কাজের জন্য সাক্ষী হন। তখন 
তিনি আমার আব্বাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার প্রত্যেক সন্তানকে 
অনুরূপভাবে দান করছো? তিনি বললেন, না । পরে রাসূলুল্লাহু সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বললেন, তুমি কি তাদের থেকে অনুরূপ সদাচরণ কামনা করো না, যেরূপ 
এর থেকে কামনা করো? তিনি উত্তর দিলেন, হা কামনা করি। এর জবাবে রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি (এমন অন্যায়ের ওপর) সাক্ষী হবো না। 
ইবনে আওন বলেন, আমি মুহাম্মদ ইবনে সিরীন (র)-কে এ হাদীসটি বর্ণনা করলে, 
তিনি বললেন, আমাকে বর্ণনা করা হয়েছে যে, রাসুলুল্লাহ সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লাম 
বলেছেন, ‘আপন আত্মীয়দের সাথে সমানভাবে সদাচরণ রাখো’ । 


AaB ocd 23 0 ts o- fod.of 


BB) Le ST) ep “l Ee NE ন E57) 


পপ El 


তপ্ত 


I dil WS JA si J EE Ea 
ecco Ma 


il ALS INE e SLASHES 
WY ae OO ERSTE te] 


e252. 


El KN) ES Ri FEY Ab J YJ chal Rs Sl 3 


৪০৪১ ৷ জাবির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, বাশীরের স্ত্রী বাশীরকে বললো, তুমি 
আমার ছেলেটিকে তোমার গোলামটি দান করো এবং আমার এ কথার ওপর রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করে নাও । পরে বাশীর রাসূলুল্লাহ সাল্লাল্পাহু 
. আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, (হে আল্লাহর রাসূল) অমুকের কন্যা (অর্থাৎ - 
আমার স্ত্রী বিন্তে রাওয়াহা) আমার কাছে চেয়েছে যে, তীর ছেলেকে (নু’মানকে) আমি 
আমার গোলামটি দান করি এবং সে এও বলেছে যে, আমার এ কথার ওপর রাসূলুল্লাহ 
সাল্লালন্পাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী করে নাও। তার কথা শুনে তিনি জিজ্ঞেস 
করলেন, এর অন্য কোন ভাই আছে কি? সে বললো, আছে। এবার তিনি জিজ্ঞেস 
করলেন, তুমি এ ছেলেকে যেরূপ দান করেছো অনুরূপ তাদের প্রত্যেককে দান করেছো 
কি? সে বললো, না। অতঃপর তিনি বললেন, এ কাজ ঠিক হয়নি। কাজেই এমন 
অন্যায়ের ওপর আমি সাক্ষী হবো না। 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৪০৫ 


অনুচ্ছেদ £ 8 
উম্রা (চির জীবনের জন্যে কোনো জিনিস দিয়ে দেয়া) । 
EG el 2 a FSG I WEE Leo 


log 


ENN En DMD lI 


পল তপ 


Ens ees sl 49 wb এ Jj 2 bo SUC ailid er 


fii 4 


৪০৪২ । জাবির ইবনে ‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, যে কোন ব্যক্তিকে আজীবনের জন্য কোনো জিনিস দেয়া হলো, 
সেটি তার ও তার অবর্তমানে ওয়ারিশদের অধিকার । বস্তুতঃ এ জিনিসটি যা তাকে দেয়া 
হয়েছে, তা পুনরায় দানকারীর দিকে প্রত্যাবর্তন করবে না । কেননা তাকে এমন এক বস্তু 
দেয়া হয়েছে, সেরি মধ্যে মীরাস স্থাপিত হয়েছে। 


টীকা ৪ “উম্রা’ আজীবনের জন্যে দান করা । যেমন কেউ বললো, আমার এ ঘরখানা আজীবনের জন্যে 
তোমাকে দিলাম, অথবা যতদিন তুমি বেঁচে থাকো ইত্যাদি । ইমাম আবু হানিফা বলেন, দান করার পর 
তাতে অধিকার স্থাপিত হলে সে ওটার মালিক হয়ে যাবে, তার মৃত্যুর পর অন্যান্য জিনিসের ন্যায় এটাও 
ওয়ারিশদের মধ্যে বণ্টন হবে। কেননা এটা হেবা বা দানের ভিন্ন আর এক রূপ ৷ দাতার কোনো শর্তই এ 
হেবাকে বাতিল করবে না । কিন্তু ইমাম শাফেয়ী ও মালিক বলেন, সে মৃত্যুর পূর্ব পর্যন্ত কেবলমাত্র ওটার 
ফায়দা (ফল) ভোগ করতে পারবে, মূল জিনিসের মালিক হবে না । ফলে মীরাস হিসাবে বণ্টনও হবেনা। 
বরং দানকারীর দিকে ফেরত যাবে। 


Ace Bcd cove se ATA, Loc Ho cer 


slic to bo: LE SR nS 2 


ZL Peco PE Sec 


dll wr Jal al eu, sls jes 


- #5. 22, - cove c- s--Ms 3 


ie FE Fl ad EOE 


পলাল পন 


= 266 Ld 


4, EE TED FIle SHIR AIK Ad AL 


পালে লা 


৪০৪৩ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে কেউ কোনো 
ব্যক্তিকে কোন জিনিস উম্রা করে অর্থাৎ চির জীবনের জন্যে দিয়ে দেয়, সেটি তার এবং 
তার ওয়ারিশদের জন্যে সাব্যস্ত হয়ে যায়। বস্তুতঃ ‘উমরাকারীর কথা বা স্বীকারোক্তিই 


http://IslamiBoi.wordpress.com 


8০৬ সহীহ মুসলিম 


তার স্বীয় অধিকার বস্তু থেকে বিচ্ছিন্ন করে ফেলে । ফলে উক্ত বস্তুটি যার জন্য ‘উমরা 
করা হলো, তার এবং তার ওয়ারিশদের জন্যেই সাব্যস্ত হয়ে যায়। অবশ্য ইয়াহিয়া তার 
হাদীসের প্রথমাংশে বলেছেন, যে কোন ব্যক্তি উমরা করে, তা এঁ ব্যক্তি ও তার 
ওয়ারিশদের জন্যে হয়ে যায় যার জন্য ‘উমরা করা হলো । 


As --20% oc. Hs, cr ef এত, Fer cco AA eo 2s Nez 2e- , 
oO Ere L100) Ar lel 5 EA Ce 


Ke a dl oss le es EET SA oN 


ref 


EOE J Ct 4 4 5 Jos ae so 


5 ee AL | Se . FLIES EL Gd 


ললশ সপ 


iil ৯, Le sl dls EE HA 


৪০৪৪ । আৰু সালামা ইবনে ‘আবদুর রাহমানের হাদীস থেকে বর্ণিত হয়েছে যে, জাবির 
ইবনে ‘আবদুল্লাহ আনসারী (রা) তাকে সংবাদ দিয়েছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জন্যে উম্রা করে, 
তখন তা সে ব্যক্তি ও তার ওয়ারিশদের জন্য সাব্যস্ত হয়ে যায়। যেমন কোন ব্যক্তি 
বললো ঃ “আমি উক্ত বস্তুটি তোমাকে এবং তোমার ওয়ারিশদের যে কেউ অবশিষ্ট 
(বেঁচে) থাকবে তাকে, দান করলাম” ফলে এঁ জিনিসটি তার জন্যই সাব্যস্ত হবে যাকে 
তা দান করা হয়েছে, কিন্তু তা তার মালিক (দানকারী)-এর দিকে ফিরে আসবেনা । তা 
এ কারণে যে, সেটা তার এমন একটি দান যার মধ্যে মীরাস প্রয়োগ হবে। 


co fo 2 \o0 


ot Lo =! 2 


Fe Por 


Ed 2 So AN CON SFT 


CAR ad = UC ELT Gp FUEL 


4 5 : S23 


লস 


8০8৫ । জাবির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, প্রকৃতপক্ষে যে উম্রা রাসূলুল্লাহ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধ ঘোষণা করেছেন, তা হচ্ছে এই $£ যেমন কোনো 


http://IslamiBoi.wordpress.com 


সহীহ মুসলিম ৪০৭ 


ব্যক্তি বলে, এঁ জিনিসটি তোমার ও তোমাদের ওয়ারিশদের জন্যে । কিন্তু যদি বলে, ওটা 
তোমার জন্যে, যতদিন তুমি বেঁচে থাকবে, তখন সে জিনিসটি (সে ব্যক্তির মৃত্যুর পর) 
তার মালিক (দাতার)- এর দিকে প্রত্যাবর্তন করবে। মা'মার বলেন, যুহরী এ ব্যাপারে এ 
রকম ফতোয়াই দিতেন। 


ef cor Br - eo 25.2 
ESE ETS LS Sl Bir ly 5? 
As Ba Nand BP, G6 \s ee. os 2 - oc 
dis dls ne Fs EL) oe 
Lo ”- Az oh NE i 


iE ws Jad A 4 st cis 4s ye ons sa ios ke 


লং পপ 


Ares y 


tb: shh ks oe) soll 4 ef Ke kel y Ll ঠ% & খু, 


EE BE EE EY খে বর্দিত। ধৰাত না কোনো জিনি 
‘উমরা করা হয়েছে সে সম্পর্কে রাসূলুল্লাহ সান্পান্পাছু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওটা 
তার এবং সে ব্যক্তির ওয়ারিশদের। বস্তুতঃ সে ব্যক্তির জন্যে হওয়াটা নিশ্চিত অর্থাৎ তা 
কস্মিনকালেও দাতার দিকে প্রত্যাবর্তন হবে না এবং তন্ধ্যে দাতার কোনো শর্ত আরোপ 
করা কিংবা ইস্তিস্না করাটাও বৈধ হবে না । আবু সালামা বলেন, তা এ কারণে যে, সে 
ব্যক্তি এমন একটি বস্তু দান করেছে যার মধ্যে ওয়ারিশী হক প্রয়োগ হয়ে গেছে, ফলে 
LANG 40 ies ose ae 


প গন ৪ ন -/e c-# 0 Ns He-2 


TCE ts Ate AI =? 


bat) শো” 0 


FD এত 


SMG EA He 


৪০৪৭ । আবু সালামা ইবনে আবদুর রাহমান বলেন, আমি জাবির ইবনে ‘আবদুল্লাহ 
. {রা)-কে বলতে শুনেছি, তিনি. বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্মাম 
বলেছেন, যার জন্যে দান করা হয়েছে ‘উমরা তারই প্রাপ্য । 


Cod lot sl rE AL L ) 


dc I EE dus 1 ihe co EP 


লপলপ পল লালা 


http://IslamiBoi.wordpress.com 


৪০৮ সহীহ মুসলিম 


৪০৪৮ । আবু সালামা ইবনে ‘আবদুর রাহমান, জাবির ইবনে ‘আবদুল্লাহর (রা) এর 
উদ্ধৃতিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদীসই বর্ণনা 


করেছেন। La. 224A 
ERE ru Lio 


Ee ODE 4 NE he aE 


তল ল ল 


ENS NES PAT CE ld Bil, 
CA dR ALU RARE LS 4k uc 


A 
EEE TE থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন £ঃ তোমরা তোমাদের ধন-সম্পদ নিজেদের কাছে আটকিয়ে রাখো, 
অন্যায় বা অযথাভাবে নষ্ট করো না । কেননা যে ব্যক্তি অন্যকে উমরা করে চিরজীবনের 
জন্যে মাল দিয়ে দেয়, তা সে ব্যক্তিরই প্রাপ্য যার জন্যে ‘উমরা করা হয়েছে, তার 
জীবদ্দশায় ও মৃতাবস্থায় এবং (তার মৃত্যুর পর) সে ব্যক্তির ওয়ারিশদের । মোটকথা 
সেটা দাতার দিকে পুনঃ প্রত্যাবর্তন হবে না। 

20 2 < [এণ- eo ESL এ ০০- - 
--oe. loo c-০7 

de SE Ee ' Sey 
cr NA LG Fld dls Ls Es 


পল ৪০০ 


EEE SoS POE al La eh AS 


1 sc. Ns 2 


Ld dls ES Als a Pe SL Ly 


afc cof of 0 A 0-3 


ARES 


৪০৫০ । হাজ্জাজ ইবনে উসমান, সুফিয়ান ও আইয়ূব- তারা প্রত্যেকেই আবু যুবাইর 
থেকে বর্ণনা করেন৷ তিনি জাবিরের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
আৰু খাইসামার বর্ণিত হাদীসের অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেন। তবে 


http://IslamiBoi.wordpress.com সহীহ মুসলিম ৪০৯ 


আইয়ুবের হাদীসের মধ্যে কিছু বর্ধিত রয়েছে। তা হচ্ছে 8 তিনি বলেন, আনসাররা 
মুহাজিরদেরকে ‘উমরা করতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লাম 
বলেছেন, তোমরা তোমাদের ধন-সম্পদকে নিজেদের কাছে আটকিয়ে রাখো । 


Pec He Ne or - 2a 235-2 


aN hdl y0 ls Out So 


6 0s woe ER Kt 
al LN HO AIEEE ls es nd J, cl 
- shes 3 Sc. a oe Boe 8 Toe re . -2+4- পু PA বৰ? ত 


id 25d Ms S55 eT PETE Lube Gal 


ESA 


fac da Botan ba mi cece » oboe Hoc cr 


OEE Ff sj ll FRA su EAU 


cede cE 


6 al LEILA Fs EO sb J 


Ed 


FF hl DB Moi ails J = se 5 25 


> Ed 


Ed) ER Ed 


EAS HDRBISLS Sb ml he Gao al EE 


৪০৫১ ৷ জাবির (রা) থেকে বর্ণিত । মদীনার জনৈক নারী তার এক ছেলেকে সে নিজের 
একখানা বাগান ‘উমরায় দান করলো। পরে সে (যাকে দান করা হয়েছে) মারা যায় এবং 
এরপর উক্ত মহিলাটিও মৃত্যুবরণ করে। আর যাকে দান করা হয়েছে সে মৃত্যুকালে রেখে 
গেছে এক সন্তান । অথচ তার অন্যান্য আরো ক’জন ভাইও আছে যারা দানকারিণী 
মৃহিলাটির সন্তান বটে । অতঃপর দানকারী মহিলাটির সন্তানরা বললো, বাগান আমাদের 
দিকেই ফিরে আসবে, কেননা তা এঁ ব্যক্তির জীবদ্দশা পর্যন্ত দান করা হয়েছিল। কিন্তু 
যার জন্যে দান করা হয়েছে তার সন্তানরা দাবী করলো যে, আমাদের পিতার 
হায়াত-মউত অর্থাৎ জীবদ্দশায় ও মৃত্যুর পরে, সব সময়ের জন্যেই দান করা হয়েছে। 
পরে তারা উভয় পক্ষ এ বিবাদ নিয়ে উসমান (রা)-এর আযাদকৃত গোলাম তারিকের 
নিকট গেলে, তিনি জাবিরের শরণাপন্ন হলেন। তখন জাবির (রা) সাক্ষ্য দিলেন যে, 
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে ‘উমরা করা হয়েছে সে-ই তা 
পাবে। কাজেই তারিক এরূপ রায়ই প্রদান করলেন । অতঃপর তারিক (খলিফা) আবদুল 
মালিকের নিকট ঘটনাটি লিখে পাঠালেন এবং জাবিরের সাক্ষ্যটি জানালেন উত্তরে 
আবদুল মালিক বললেন, জাবির যা বলেছেন তাই ঠিক । সুতরাং তারিক উক্ত ফয়সালাটি 
- বহাল রাখলেন । বর্ণনাকারী আবু যুবাইর বলেন, উক্ত বাগানটি আজকের এ দিন পর্যস্ত- 
যাকে দান করা হয়েছিলো তার সন্তানদের অধিকারেই রয়েছে। 


&— 


http://IslamiBoi.wordpress.com 


8১০ সহীহ মুসলিম 
EEE cic She ox 
Me FNL, slab do Es [E57 
ec-ce-ch or e- 07 czech he Fad ca. er Hc 
SLY Had of Bs iis Ly শট, 


ES ecc Hs 


BEd 4 dlls REECE ST TN sb 


পা পাপা লাল পল 


8৪০৫২। সুলাইমান ইবনে ইয়াসার (রা) থেকে বর্ণিত যে, তারিক উম্রা সম্পর্কে 
রাসূলুল্লাহ সাল্লান্পাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত জাবির (রা)- এর বর্ণনানুযায়ী 
ওয়ারিশদের জন্যেই রায় প্রদান করেছেন। 


sh coos #0. ‘2, PNY 


J ES hs E০১6 Nes sl AEE eo 


ts Fs Accor Fer 


J PEE 4s sp das or eo “las 2 a Bl OPT 


CEE 
৪০৫৩ । জাবির ইবনে আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত । নবী সাল্লান্পাহু আলাইহি 
ওয়াসাল্লাম বলেছেন, উম্রা (অর্থাৎ চিরদিনের জন্যে কোন জিনিস কাউকে দিয়ে দেয়া) 
জায়েয বা বৈধ কাজ । 


পল লাল জপ fe বলা 


3 A ol HAE E00 পা এ C2 


BLL IRN EUL DALLES. be 


‘ 8০৫৪ । জাবির (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি 
বলেছেন, ‘উমরা’ যার জন্যে করা হয়েছে, তা তার পরিবারের মীরাস বা প্রাপ্য হক। 


ললালোলপ ec Let ELAR ei He 4.8 or zihe Fe 25.2 


Hi 5 22 b> 2 2- F Ed ES VE 5 ob NT pA ডি 


পিত নত 


PAA AEA 


Lj 
৪০৫৫ । আবু হুরায়রা (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, 
চিরদিনের জন্যে কোনো জিনিস দিয়ে দেয়া জায়েয ৷ 


http://IslamiBoi.wordpress.com 
সহীহ মুসলিম ৪১১ 


Pe ec z-- 


পল লা 


ie PB FETT LEE has 


5 SY ln IB ELLY 


৪০৫৬ ৷ সাঈদ EEE EOE EE ME NOE 
বলেছেন, উম্রা করা (অর্থাৎ চিরজীবনের জন্যে কাউকে কোন জিনিস দিয়ে দেয়া)- তা . 
তার পরিবারস্থ লোকদের পক্ষে মীরাসী হক । অথবা বলেছেন, তা বৈধ কাজ । 


ত 


